রমযান মাসের ৩০ আসর 


[বাংলা- Bengali - Jee, | 


শায়খ মুহাম্মদ ইবন সালেহ ইবন উসাইমীন রহ. 


অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


ও 


আলী হাসান তৈয়ব 


2013-1434 


IslamHOouse. 


https://archive.org/details/@salim molla 


ul, i we 


(PUES PESOS) 


ml Ile 2 =: | 


sh Ue 7 5 mt =: 2 3 2 


2013 - 1434 


ISlamMHOoUuSse. 


রমযান মাসের ৩০ আসর 
ভূমিকা 

নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর 
নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি, তাঁর 
কাছেই তাওবা করি; আর আমরা আমাদের নফসের জন্য ক্ষতিকর 
এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে 
আল্লাহর নিকট আশ্রয় চাই। সুতরাং আল্লাহ যাকে পথ প্রদর্শন 
করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই; আর যাকে তিনি পথহারা 
করেন, তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ক ইলাহ নেই, তাঁর কোন শরীক 
নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল । আল্লাহ তার ওপর, তার পরিবার- 
পরিজন, সকল সাহাবী এবং কিয়ামত পর্যন্ত যারা সুন্দরভাবে তাদের 
অনুসরণ করবে তাদের সবার উপর সালাত ও যথাযথ সালাম পেশ 
করুুন। 

অতঃপর: 

এ হচ্ছে ‘মুবারক রমযান মাসের কিছু আসর’; যাতে সিয়াম, কিয়াম, 
যাকাত ইত্যাদি ও এ উত্তম মাসের উপযোগী কিছু বিধান স্থান 
পেয়েছে। 


* আমি এটাকে দৈনিক অথবা রাত্রিকালিন আসররূপে সাজিয়েছি। 
* এর অধিকাংশ খুতবা বা আসরের ভূমিকা আমি “কুররাতুল 
‘উয়ুনিল মুবসিরাহ বি তালখীসে কিতাবিত তাবসিরাহ’ গ্রন্থ থেকে 
যতটুকু যথা সম্ভব পরিপাটি করে চয়ন করেছি। 

* আর আমি এখানে যত বেশি সম্ভব হুকুম-আহকাম, বিধি-বিধান, ও 
আদাব নিয়ে নিয়ে এসেছি; কারণ মানুষের এটাই বেশি প্রয়োজন। 
* আর আমি এটাকে “মাজালিসু শাহরি রামাদান’ বা ‘রমযান মাসের 
আসরসমূহ’ নামকরণ করেছি। 

মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এ আমলটুকু 
একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বানান এবং এর দ্বারা উপকৃত করেন। 
নিশ্চয় তিনি অত্যাধিক দাতা ও সম্মানিত ৷ 


প্রথম আসর 
রমযান মাসের ফযীলত 


সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি আসমান, যমীন ও তার 
মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র 
পীপিলিকার বেয়ে উঠাও যার দৃষ্টি বহির্ভূত নয় এবং আসমান ও 
যমীনের বিন্দু-বিসর্গও যার জ্ঞানের বাইরে নয়। “যা আছে 
আসমানসমূহ, যমীন ও এ দু'য়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে 
মাটির নিচে সব তাঁরই । আর যদি তুমি উচ্চস্বরে কথা বল তবে 
তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন । আল্লাহ তিনি ছাড়া সত্য 
কোনো মা‘বুদ নাই; সুন্দর নামসমূহ তাঁরই।” [সূরা ত্বা-হা: ৬-৮] 
তিনি আদম ‘আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে 
পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি 
নুহ ‘আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন। অতঃপর তিনি 
আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন। 
স্বীয় অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম ‘আলাইহিস সালামকে আগুন থেকে 
নাজাত দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক 
করেছেন। মুসা ‘আলাইহিস সালামকে নয়টি নিদর্শন দান করেছেন; 


৫ 


থেকেও সরে আসে নি। ঈসা ‘আলাইহিস সালামকে এমন নিদর্শন 
দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর এমন একটি কিতাব 
অবতীর্ণ করেছেন, যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়েত ৷ 
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁর অফুরন্ত অসংখ্য ও অনবরত প্রাপ্ত 
নেয়ামতের । অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক উম্মুল কুরা 
(মক্কায়) প্রেরিত মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর। 
অবারিত শান্তি বর্ষিত হোক তাঁর ওপর, হেরা গুহায় তার নিশ্চিত 
পরম সঙ্গী আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু ‘আনহু, সত্যের ইঙ্গিত প্রাপ্ত 
মতের অধিকারী এবং আল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন সে 
সে উসমান রাদিয়াল্লাহু ‘আনহু, তাঁর চাচাত ভাই আলী রাদিয়াল্লাহ 
আনহু, যিনি ছিলেন জ্ঞানের সাগর, বনের বাঘ, তাদের সবার উপর 
এবং অপরাপর সম্মানিত আহলে বাইত রাদিয়াল্লাহু ‘আনহুম, 
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ‘আনহুম যাদের শ্রেষ্ঠত্ব জগতে ছড়িয়ে 
পড়েছে এবং মুসলিম উম্মাহর সকল সদস্যের ওপর সালাত ও 
সালাম বর্ষিত হোক। 
০ প্রিয় ভাই সকল! আমাদের সামনে সম্মানিত রমযান সমাগত যা 
ইবাদতের মহৎ মওসুম। যে মাসে আল্লাহ তা'আলা নেক 


৬ 


আমলের সাওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন 
অফুরন্ত কল্যাণ । উনুক্ত করেন নেক কাজে উৎসাহী ব্যক্তির জন্য 
কল্যাণের সকল দ্বার । এ মাস কুরআন নাযিলের মাস ৷ কল্যাণ 
ও বরকতের মাস পুরস্কার ও দানের মাস। 
SA 55 585 A SH SEH ss Lyf a3 SSS Hk) 
[Ao 520 S654; 
‘রমযান মাস, যাতে নাযিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন, যা বিশ্ব 
মানবের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের 
মধ্যে পার্থক্যকারী।’ {সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫} 
এ মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস । যার 
প্রথমে রয়েছে রহমত, মাঝে রয়েছে মাগফিরাত এবং শেষে জাহান্নাম 
হতে মুক্তি। 
[] এ মাসের মর্যাদা ও ফযীলতের ব্যাপারে এসেছে অনেক হাদীস 
সমূহ যেমন এসেছে অনেক বাণী: 
* সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 
CISL MSH ELE SSN SSB BLESS 2 1p 


‘যখন রমযান মাস আগমন করে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে 
দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং 
শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়'।” 
এ মাসে জান্নাতের দ্বারসমূহ খুলে দেয়া হয় অধিকহারে নেক আমল 
করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য। আর 
অনুষ্ঠিত হওয়ার কারণে। শয়তানকে শ্ৃঙ্খলাবদ্ধ করা হয়, যাতে সে 
অন্যান্য মাসের মত এ মুবারক মাসে মানুষকে পথ ভ্রষ্টতার দিকে 
নিয়ে যেতে না পারে। 
* ইমাম আহমদ রহ. আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা 
করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
SALE ES TOE Lee LEASE 
S55 bE BS SSN LHS ll G2 Hl Sis | 
ELA NSA 3s DAA EEE 5 BE S55 
Ds Al sb NSS 43 Lot dl eas SSS dh 
BAMA Gs DE ATI ALIS oft BHI SAL EG 
SE BSL BF LO ISL Midi os 


* বুখারী: ১৮৯৯; মুসলিম: ১০৭৯। 


‘আমার উম্মতকে রমযানে পাঁচটি বৈশিষ্ট্য দেয়া হয়েছে, যা পূর্ববর্তী 
কোনো উম্মতকে দেয়া হয়নি: ১। সিয়াম পালনকারীর মুখের না 
খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিসকের সুঘ্বাণ থেকেও উত্তম । ২। 
ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীর জন্য 
মাগফিরাতের দো‘আ করতে থাকে ৩। আল্লাহ তা'আলা প্রতিদিন 
তাঁর জান্নাতকে সুসজ্জিত করে বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট 
স্বীকার করে অতিশীঘ্বই তোমাদের কাছে আসছে। ৪ দুষ্ট প্রকৃতির 
মাসে মানুষকে গোমরাহীর পথে নিতে সক্ষম হয় না। ৫ ৷ রমযানের 
হলো- হে আল্লাহর রাসূল, এ ক্ষমা কি কদরের রাতে করা হয়? 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো 
শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেয়া হয়, যখন সে কাজ শেষ 
করে'।* 


২ আহমদ: ৭৯১৭। হাদীসের সুত্র খুব দুর্বল ৷ হাদীসটি আহমদ ও বাযযার সংকলন 
করেছেন হিশাম বিন যিয়াদ আবুল মিকদাম সূত্রে । আর বর্ণনাকারী হিসেবে 
তিনি যঈফ ৷ বুখারী তার সম্পর্কে বলেছেন, তার সম্পর্কে কথা আছে। আবূ 
দাউদ বলেছেন, অনির্ভরযোগ্য । আবূ হাতেম বলেছেন, তিনি শক্তিশালী নন দুর্বল 
বর্ণনাকারী । ইবন হিব্বান বলেছেন, তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীস 
বর্ণনা করতেন। তার বর্ণিত হাদীস প্রমাণযোগ্য নয়। হাফেয বলেছেন, 

৯ 


০ আমার দীনী ভাইয়েরা! এ মূল্যবান পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ 
তা'আলা অন্য সকল উম্মতের মধ্য থেকে কেবল আপনাদের 
দান করেছেন এবং এর মাধ্যমে আপনাদের ওপর নেয়ামাত পূর্ণ 
করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না 
নেয়ামত ও অনুগ্রহ আপনাদের ওপর ছায়া হয়ে আছে; কারণ, 

A 8 S555 Sl SAb oY Cal Hl Gs Sy 

[ olns 0 HL S55 

‘তোমরা শ্রেষ্ঠ উম্মত ৷ মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা 

হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে 

বিরত রাখবে আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে'’। {সূরা আলে 

ইমরান, আয়াত: ১১০} 

[হাদীসে বর্ণিত পাঁচটি বৈশিষ্ট্যের বিশ্লেষণ] 

প্রথম বৈশিষ্ট্য: 

Lally Ge Hl Ss LB SLB GS By 

‘সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ মহান আল্লাহর 

কাছে মিসকের চেয়েও অধিক উত্তম ঘ্রাণসম্পন্ন’। 


পরিত্যাজ্য । [দেখুন, তারীখ ইবন মুঈন: ২/৬১৬; জারহ ওয়াত-তা‘দীল: ৯/৫৮; 
আল-কামেল: ৭/২৫৬৪; তাহযীব: ১১/৩৮; তাকরীব: ২/৩১৮] । 
১০ 


আরবী 2, শব্দটি প্রথম হরফে পেশ ও যবর যুক্ত হয়ে অর্থ দেয়, 
পাকস্থলি খাবারশূন্য হলে মুখের ঘ্রাণের পরিবর্তন এবং এক প্রকার 
ভিন্ন গন্ধ সৃষ্টি হওয়া ৷ এ দুৰ্গন্ধ মানুষের কাছে অপ্রিয় হলেও আল্লাহ 
তা'আলার কাছে মিসক থেকেও অধিক সুঘাণসম্পন্ন। কেননা এ 
দুর্গন্ধ আল্লাহর আনুগত্য ও ইবাদতের কারণে সৃষ্টি হয়েছে। আর 
প্রত্যেক অপ্রিয় জিনিস যা আল্লাহর আনুগত্য ও তাঁর ইবাদতের 
কারণে সৃষ্টি হয় তা আল্লাহর কাছে প্রিয় এবং এর জন্য সংশ্লিষ্ট 
ব্যক্তিকে কল্যাণকর শ্রেষ্ঠ ও উত্তম প্রতিদান প্রদান করা হয় । 
রাখার উদ্দেশ্যে শাহাদাত বরণ করেন। কিয়ামতের দিন তিনি এমন 
অবস্থায় উঠবেন যে, তার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত টপটপ করে 
পড়তে থাকবে যার রং হবে রক্তের কিন্তু ঘ্রাণ হবে মিসকের স্বাণের 
ন্যায় *। 


* হাদীসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, “যারাই আল্লাহর রাস্তায় যখম হবে, আর আল্লাহই ভালো 
জানেন কে আল্লাহর রাস্তায় যখম হয়েছে, সে ব্যক্তিই কিয়ামতের দিন 
এমনভাবে আসবে যে তার ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তার রং হবে 
রক্তের অথচ তার গন্ধ হবে মিসকের”। বুখারী, ২৮০৩, মুসলিম, ১৮৭৬ 

১১ 


অনুরূপভাবে হাজীদের ব্যাপারে এসেছে, আল্লাহ তাআলা 
গর্ব করে বলেন, 
uly ak ES N38 S23 dl Sh 
‘তোমরা আমার বান্দাদের প্রতি লক্ষ্য করো, এরা আমার কাছে 
এলোমেলো চুল, ধুলিমাখা অবস্থায় হাজির হয়েছে’।* হাদীসটি ইমাম 
আহমাদ ও ইবন হিব্বান তার সহীহ গ্রন্থে সংকলন করেছেন। 
এক্ষেত্রে এলোমেলো চুল আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ, তা 
আল্লাহর আনুগত্যে ইহরামের নিষিদ্ধ বস্তুসমূহ পরিত্যাগ ও বিলাসিতা 
বর্জনের মাধ্যমে সৃষ্ট হয়েছে। 
দ্বিতীয় বৈশিষ্ট্য: 
bt ES SSN 33055) 
‘সিয়ামপালনকারীর জন্য ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ 
মাগফিরাত কামনা করতে থাকেন’ 
ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা। 
1M O SB VU Shs BACHE YN) 
তারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না। বরং তাঁর সকল 
নির্দেশ পালন করে।’ {সূরা আত-তাহরীম, আয়াত: ৬} 


£ ইবন হিব্বান: ৩৮৫২; মুসনাদে আহমাদ ২/৩০৫ নং ৮০৩৩ । 
১২ 


যেহেতু আল্লাহ তা'আলা তাদেরকে সিয়াম পালনকারীদের জন্য 
দো‘আ করার অনুমতি দিয়েছেন। এজন্য তাদের দো'আ আল্লাহর 
কাছে কবুল হওয়াই অধিক যুক্তিযুক্ত। এটা উম্মতে মুহাম্মদীর 
বৈশিষ্ট্য যে, আল্লাহ তা'আলা ফেরেশতাদেরকেও এ উম্মতের সিয়াম 
পালনকারীদের জন্য জন্য দো'আ করার অনুমতি দিয়েছেন। যা 
তাদের মর্যাদা বৃদ্ধি, তাদের স্মরণ সমাদৃত হওয়া এবং তাদের সিয়াম 
অধিক ফযীলতপূর্ণ হওয়ার প্রমাণ বহন করে। 
আর ইস্তেগফার হচ্ছে, মাগফিরাত কামনা করা । দুনিয়া ও আখেরাতে 
গুনাহকে গোপন রাখা এবং এড়িয়ে যাওয়া উদ্দেশ্য। এটাই প্রধান 
আকাজ্কা ও সর্বোচ্চ প্রাপ্তির বিষয় । কারণ, প্রত্যেক আদম সন্তান 
গুনাহগার, নিজের উপর সীমালজ্ঘনকারী, মহান আল্লাহর ক্ষমার 
বেশি মুখাপেক্ষী ৷ 
তৃতীয় বৈশিষ্ট্য: 
LLNS ALB ss Day Uk BEE 055 E TSS FE GS) 
ets SSG SNe 
‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা প্রতিদিন (মাহে রমযানে) জান্নাতকে 
সুসজ্জিত করেন এবং তাকে লক্ষ্য করে বলেন, অতি শীঘ্রই আমার 
নেককার বান্দাগণ দুনিয়ার ক্লেশ-যাতনা সহ্য করে তোমার কাছে 
আসছে’ 


১৩ 


আল্লাহ তা‘আলা প্রত্যহ জান্নাতকে সুসজ্জিত করেন তার নেককার 
বান্দাদের প্রস্তুতি ও তাতে প্রবেশে উৎসাহ এবং প্রেরণা দেওয়ার 
জন্য। 

হাদীসে বর্ণিত 553; £,4। এর অর্থ হচ্ছে: দুনিয়ার দুঃখ-কষ্ট । 
অতএব, দুনিয়ার ক্লেশ-যাতনা সহ্য করা এবং সদা সর্বদা নেক 
আমলের প্রস্তুতি গ্রহণ ও তাতে লিপ্ত থাকার মধ্যেই রয়েছে মুমিনের 
ইহ্‌কালীন ও পরকালীণ সফলতা ৷ এর মাধ্যমেই শান্তির আবাসস্থল 
জান্নাতের পথ সুগম করা উচিত। 

চতুৰ্থ বৈশিষ্ট্য: 

OO Lb 43 2c 
এর ফলে এরা আল্লাহর নেককার বান্দাদের অন্য মাসের মত 
গোমরাহ করার এবং সৎ কাজ থেকে বিরত রাখার সুযোগ পায় না। 
এটা আল্লাহ তা'আলার তরফ থেকে মেহেরবানী যে, তিনি বান্দাদের 
থেকে তাদের চির শত্রু শয়তানকে বন্দি করে রেখেছেন যে 
শত্রুবাহিনী মানুষদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। 

এ কারণে আপনি দেখবেন, নেককার বান্দাগণ অন্যান্য মাসের 
তুলনায় এ মাসে নেক কাজের প্রতি অধিক উৎসাহী হয় এবং 
গুনাহের কাজ থেকে অনেক দুরে থাকে। 

পঞ্চম বৈশিষ্ট্য: 


HATS dD 
‘আল্লাহ তা‘আলা মাহে রমযানের শেষ রাতে উম্মতে মুহাম্মদীকে 
ক্ষমা করে দেন 

যখন তারা সিয়াম (রোষা) ও কিয়াম (তারাবীর সালাতের) মাধ্যমে এ 

মুবারক মাসের হক আদায় করে। তখন আল্লাহ তাদের বিশেষভাবে 

ক্ষমা করেন। 

আর সিয়াম পালন যথাযথভাবে করা মহান আল্লাহর পক্ষ থেকে 

নিঃসন্দেহে একটি মেহেরবানী ৷ তিনি তাদের আমল শেষে তাদের 

পরিপূর্ণ প্রতিদান দিয়ে তাদের প্রতি দয়া ও মেহেরবানী করেন। 
কারণ একজন কাজের লোককে কাজের শেষেই তার পাওনা পুরা 
করে দিতে হয়। 

[] মহান আল্লাহ তা'আলা মাহে রমযানের এ প্রতিদানের মাধ্যমে 
তাঁর বান্দাদের ওপর তিন দিক থেকে করুণা ও মেহেরবানী 
করেছেন। 

প্রথমত: আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের জন্য এ মাহে রমযানে নেক 

আমল করার এমন ব্যবস্থা করেছেন যা তাদের মর্যাদা বুলন্দ করাসহ 

তাদের গোনাহ মাফের কারণ হবে। 

যদি তিনি তাদের জন্য এ ব্যবস্থা না করতেন তাহলে তারা নেক 

আমলের মাধ্যমে আল্লাহর ইবাদত করতো না সুতরাং রাসূলগণের 


১৫ 


কাছে ওহী প্রেরণ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য 
হয় না। 
এ জন্যই যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার ব্যবস্থা 
করেন। তাদের ওপর আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হন এবং তাদের 
কাজকে শিরকের অন্তর্ভুক্ত করেন৷ আল্লাহ তা'আলা বলেন: 
[0:0 Bs BB DG nll 3 DLE BESS ff 
“‘না-কি তাদের জন্য কোন শরীক বা অংশীদার ব্যক্তিবর্গ আছে যারা 
তাদের জন্য কোন দ্বীন বা জীবনাদর্শ চালু করেছে যা আল্লাহ মোটেই 
অনুমতি দেননি’। {সূরা আশ-শুরা, আয়াত: ২১} 
দ্বিতীয়ত; আল্লাহ তাঁর বান্দাদের এ মাহে রমযানে নেক আমল করার 
তাওফীক দান করেন। অথচ অধিকাংশ মানুষই এ নেক আমলকে 
পরিত্যাগ করে থাকে যদি আল্লাহর সাহায্য ও মেহেরবানী তাদের 
প্রতি না থাকতো তবে তারা নেক আমলের সম্মান দিতে পারতে 
না। 
সুতরাং এটি সম্পূর্ণই আল্লাহর দান এবং তিনিই পারেন কাউকে 
নেয়ামতের খোঁটা দিতে আল্লাহ তা'আলা বলেন: 
le GIT GEL GLY BL SE S55 ) 
ical © S322 AS LD LES SI 
‘তারা আপনার প্রতি (ওহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 
ইসলাম গ্রহণের ইহ্‌সান বা অনুগ্রহ প্রকাশ করছে। আপনি বলে 


১৬ 


দিন, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করো 
না। বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তিনি 
মেহেরবানী করে তোমাদের ঈমানের পথে পরিচালিত করেছেন। যদি 
তোমরা তোমাদের দাবীতে সত্যবাদী হও’। {সূরা আল-হুজুরাত, 
আয়াত: ১৭} 
তৃতীয়ত: আল্লাহ তা'আলা এ মাহে রমযানে অনেক প্রতিদান দিয়ে 
মেহেরবানী করেছেন। প্রতিটি নেক আমল দশগুণ হতে সাতশত বা 
তার চেয়েও অধিক গুণে বর্ধিত হবে। সুতরাং নেক আমল করে 
অনেক সাওয়াব অর্জন করা এটা আল্লাহ তা'আলারই করুণা ও 
মেহেরবানী আর যাবতীয় প্রশংসা সকল সৃষ্টির রব আল্লাহর জন্যই ৷ 
০ আমার ভাইয়েরা! মাহে রমযান একটি বিরাট নিয়ামত। এ 
নিয়ামত তার জন্য যার কাছে এ মাস পৌঁছার পর সে 
যথাযথভাবে এ মাসের হক পালন করে। গোনাহ থেকে বেঁচে 
থেকে নেক আমল ও আনুগত্যের মাধ্যমে তার রবের দিকে 
ধাবিত হয়, গাফলতি ছেড়ে আল্লাহর যিকিরে মত্ত হয় এবং তাঁর 
থেকে দুরত্ব ছেড়ে তাঁর নৈকট্য অর্জন করে তাঁর দিকে এগিয়ে 
যায় । কবির ভাষায়: 
at et BD IF S> 2D SAILS Lb SSL 
Jar 2 Lal oss Di Uw rd es bl 
Sri hb her Ss Ld Fl 


১৭ 


dhol hor dito yf 35S 

Sl WU Ss > 2 + Sails Sl ALS 
‘হে অমুক ব্যক্তি! যার গুনাহ রজব মাসে যথেষ্ট পরিমাণ হয়েছে। 
এমনকি শাবান মাসেও সে তার রবের প্রতি নাফরমানী করেছে। 
রজব ও শাবান মাসের পর তোমার কাছে সুশীতল ছায়া বিস্তার করে 
মাহে রমযান হাযির হয়েছে। তাকে তুমি পাপের মাস বানিয়ে নিও 
না। 
কুরআন তিলাওয়াত করো, গভীর মনোনিবেশ নিয়ে তাসবীহ পাঠ 
করো। কারণ এটা কুরআন তিলাওয়াত ও তাসবীহ পাঠের মাস। 
যাদের অনেককেই তুমি চিনতে জানতে, তারা সিয়াম পালনের মধ্য 
দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করেছে। 
মৃত্যু তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তোমাকেও 
মরতে হবে। অবশ্য তুমি এখনো পৃথিবীতে জীবতাবস্থায় আছ। 
তবে শুনে রাখো! আমল করতে হবে কারণ, কি করে আমল থেকে 
দূরে থাকা ব্যক্তি আমলকারী আল্লাহর নৈকট্যশীল বান্দাহর নিকটে বা 
সমপর্যায়ে আসতে পারে? 
হে আল্লাহ! আপনি আমাদের জাগ্রত করুন উদাসীনতার নিদ্রা থেকে, 
তাওফীক দিন প্রস্থানের আগেই তাকওয়ায় সুসজ্জিত হতে এবং 
অবসর সময়গুলো কাজে লাগাতে আর হে শ্রেষ্ঠ করুণাময়, আপনি 


১৮ 


সকল মুসলিমকে ৷ 
আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ 
ও তাঁর পরিবার-পরিজন ও সকল সাথীদের উপর । 


১৯ 


দ্বিতীয় আসর 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সূক্ষদ্রষ্টা, দয়ালু ও দয়াপ্রদর্শনের 
মালিক, অমুখাপেক্ষী, শক্তিশালী ক্ষমতাধর, সহিষ্ণু, সম্মানিত, 
করুণাময় ও অতিশয় দরয়ার্দ, তিনিই প্রথম; তাঁর আগে কেউ নেই, 
তিনিই সর্বশেষ; তাঁর পরে কেউ নেই তিনি যাহের-সর্বোপরে; তার 
ওপর কিছু নেই, তিনি বাতেন-সর্বনিকটে; তাঁর চেয়ে নিকটে কিছু 
নেই৷ যা হবে এবং হয়েছে সবই তাঁর জ্ঞান ভাণ্ডারের আয়ত্বাধীন। 
সম্মানিত করেন আবার অপমানিতও করেন, তিনি বিত্তশালী বানান 
এবং তিনিই বিত্তহীন করেন। যা ইচ্ছা তা করেন তাঁর প্রজ্ঞা অনুযায়ী; 
প্রতিদিন তিনি কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্ম করেন। যমীনকে 
তার বিভিন্ন প্রান্তে পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। ভারী 
মেঘমালাকে পানি নিয়ে পাঠিয়েছেন যার মাধ্যমে যমীনকে জীবিত 
করেন। যমীনের বুকে বসবাসকারী প্রত্যেকের জন্য মৃত্যুর ক্ষণ 
নির্ধারণ করেছেন যাতে করে যারা অপরাধী তাদেরকে অপরাধের 
শাস্তি দেওয়া আর যারা ইহসান তথা সঠিক কাজ করেছে তাদের 
কাজের সঠিক প্রতিদান প্রদান করা যায় । 


আমি তাঁর যাবতীয় পূর্ণ-সুন্দর গুণাগুণের উপর তার প্রশংসা করছি। 

তার পরিপূর্ণ নে'আমতের উপর তার শুকরিয়া আদায় করছি। আর 

শুকরিয়ার মাধ্যমেই দান ও দয়ার পরিমাণ বৃদ্ধি পায়৷ 

আর আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক 

ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, তিনি রাজাধিরাজ, যথাযথ 

বিচারকারী। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও 

রাসূল, যাকে মানুষ ও জিন সবার জন্য প্রেরণ করা হয়েছে। 

আল্লাহ তাঁর উপর, তার পরিবার-পরিজন, সাহাবী ও যাবতকাল 
ব্যাপী তার অনুসারীদের উপর দরুদ পাঠ করুন এবং তাদের প্রতি 
যথাযথ সালাম প্রেরণ করুন। 

০ দ্বীনী ভাইগণ! নিশ্চয়ই সিয়াম হচ্ছে অন্যতম উত্তম ইবাদত ও 
মহান পুণ্যকৰ্ম । বিভিন্ন আয়াত ও হাদীসে এর ফযীলত বর্ণিত 
আছে। আর এ ব্যাপারে মানুষের মাঝে বেশ কিছু হাদীস বর্ণিত 
আছে। 

সিয়াম পালনের অন্যতম ফযীলত; 

১। সিয়াম ফরয করা হয়েছে: 

আল্লাহ তা'আলা প্রত্যেক উম্মতের ওপর তা লিখে দিয়েছেন এবং 

তাদের উপর তা ফরয করেছেন। 

ol SA BEE CF ial iatle S38 A> 

[AYA © 5% ils 
২১ 


“হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, 
যেমনি ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের ওপর, 
যাতে তোমরা মুত্তাকী হতে পারো।” {সূরা আল-বাকারা, আয়াত: 
১৮৩} 
আর যদি এ সিয়াম সাধনা এমন একটি মহান ইবাদত না হতে যার 
না, আর তার উপর ব্যাপক সওয়াবের বিষয়টি নির্ভর না করত তবে 
আল্লাহ সকল উম্মতের ওপর তা ফরয করতেন না। 
২। সিয়াম সাধনা মানুষের পাপ মোচনের একটি উন্নত মাধ্যম: 
* বুখারী ও মুসলিম এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(55 bs FILE UK AE GUIS GU SUES lS to 
“যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার 
পূর্ববর্তী পাপরাশী ক্ষমা করে দেয়া হবে”।* 
অর্থাৎ আল্লাহর ওপর ঈমান ও সিয়াম ফরয হওয়াকে সন্তুষ্ট চিত্তে 
গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়ামের প্রতিদান প্রাপ্তির আশায় এ বিধান 
পালন করলেই কেবল উপরোক্ত ফযীলত পাওয়া যাবে সিয়াম ফরয 
হওয়াতে বিরক্ত হওয়া এবং সিয়ামের পুরস্কারের ব্যাপারে কোনোরূপ 


৫ বুখারী: ৩৮; মুসলিম: ৭৬০। 


২২ 


সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে সিয়াম পালন করলেই আল্লাহ 
তা‘আলা অতীতের পাপসমূহ মার্জনা করে দেবেন। 
* অনুরূপ সহীহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু 
হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
LSE SUES DLE SA I LL ut SL 
UES LEN BEY 
“পাঁচ ওয়াক্তের সালাত, এক জুমআ হতে অন্য জুমআর সালাত এবং 
এক রমযান হতে অন্য রমযানের সিয়াম মধ্যবর্তী সময়ের সকল 
অপরাধের কাফফারাস্বরূপ, যদি কবীরা গুনাহ হতে বিরত থাকে”।* 
৩। সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত করা 
হয় নি, বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেয়া 
হবে: 
* বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
4s 34 Cl EES EA) EES EEL 55 5 hl Jb) 
SB ESN SAH LSH DN. Mono 556 35 dS tA 


EA 


TBE MG LS Ld MEAHRAEES: 15 SL 


* মুসলিম: ২৩৩। 
২৩ 


IEE SLY Ll Es) Ss SCE Fahl Si LB LS) 
2 CFS ED ahs EINES 
আমল তার নিজের জন্য, কারণ তা কেবল আমার জন্য, আমিই এর 
প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ । যদি তোমাদের কেউ সিয়াম 
পালন করে, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে, যদি কেউ তাকে 
গালি দেয় অথবা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে সে যেন বলে, আমি 
সিয়াম পালনকারী । ওই সত্তার শপথ! যার হাতে আমি মুহাম্মদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবন, নিশ্চয়ই সিয়াম 
পালনকারীর মুখের না-খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশক 
আম্বরের চেয়েও অধিক প্রিয়। রোযাদারের জন্য দু’টি আনন্দ রয়েছে- 
একটি যখন সে ইফতার করে, অন্যটি যখন সে তাঁর রব আল্লাহর 
দিদার লাভ করবে তখন আনন্দ প্রকাশ করবে।”' 
* মুসলিম শরীফের অন্য বর্ণনায় রয়েছে: 
ET RN EE 
Us bs LES; BEES 3 SFG LIAN 5 58 
“প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল দশগুণ হতে সাতশত 
গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হবে৷ আল্লাহ তা'আলা বলেন: তা অবশ্য 


‘ বুখারী: ১৯০৪; মুসলিম: ১১৫১। 


২৪ 


সিয়ামের প্রতিদান ছাড়া; কারণ সিয়াম আমার জন্য আর আমিই তার 
প্রতিদান দেব। কেননা আমার কারণে সিয়াম পালনকারী তার 
যৌনকার্য ও আহার বর্জন করে থাকে।”* 

০. এ তাৎপর্যপূর্ণ হাদীসটি বিভিন্ন দিক থেকে সাওমের ফযীলতের 

ওপর প্রমাণ বহন করছে; 

প্রথম দিক: আল্লাহ তা'আলা সকল ইবাদতের মধ্য থেকে সাওমকে 
নিজের জন্য খাস করেছেন। কারণ সাওম আল্লাহর কাছে একটি 
মর্যাদাপূর্ণ ইবাদত ৷ সাওমকে আল্লাহ ভালবাসেন ৷ সাওমের মাধ্যমে 
মহান আল্লাহর প্রতি ইখলাস প্রকাশ পায়। কারণ এটা বান্দা ও তার 
রবের মাঝে এমন এক গোপন ভেদ যা আল্লাহ ব্যতীত আর কেউ 
জানতে পারে না৷ কেননা সিয়াম পালনকারী ইচ্ছা করলে মানবশূন্য 
জায়গা বা এলাকায় আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তু আহার করতে 
পারেন কিন্তু তিনি তা করেন না৷ কারণ তিনি জানেন তার একজন 
রব রয়েছেন, যিনি নির্জনেও তার অবস্থা জানেন । আর তিনিই তার 
উপর এটা হারাম করেছেন। তাই তিনি সাওমের সাওয়াব লাভের 
আশায় এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচার ভয়ে আহার বিহার 
পরিত্যাগ করেন। 


* মুসলিম: ১১৫১। 
২৫ 


এজন্যই আল্লাহ সিয়াম পালনকারী বান্দার এই ইখলাসের যথাযথ 
গুরুত্ব প্রদান করে সাওমকে সকল ইবাদত থেকে নিজের জন্য 
বিশিষ্ট করে নিয়েছেন। তাই তো তিনি বলেছেন, 

sl be US; 55 € 
“আমার বান্দা আমার কারণে যৌনকাজ ও আহার পরিত্যাগ করে 
থাকে” 
আর এ বিশিষ্টকরণের উপকারিতা দৃশ্যমান হবে কিয়ামত দিবসে। 
যেমনটি সুফিয়ান ইবন ‘উয়াইনাহ রহ. বলেন: 
Bo or Ml or ade be S389 ms Dll Ll ON 3) 
dss SL x Pb ae dl hs fra Nl 52 > he 

[22৮ = 

‘যখন কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দার হিসাব নেবেন এবং 
বান্দার সব আমল থেকে তার পক্ষ থেকে অন্যের উপর করা 
জুলুমের বিনিময় মিটিয়ে দিবেন । অবশেষে যখন সিয়াম ছাড়া তার 
অন্য কোনো আমল থাকবে না তখন আল্লাহ তাঁর পক্ষ হতে সব 
জুলুমের বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে বান্দাকে শুধু সিয়ামের কারণে 
জান্নাতে প্রবেশ করাবেন।’? 


* মুনযিরী, তারগীব ওয়াত তারহীব: ২/৭। অর্থাৎ সিয়াম দ্বারা জুলুমের প্রতিকার 
করবেন না। সেটাকে ব্যক্তির অক্ষয় আমল হিসেবে হেফাযত করবেন। 
[সম্পাদক] 


২৬ 


দ্বিতীয় দিক: সাওম সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন: 4 $৯1৬ 
‘সাওমের প্রতিদান আমি নিজে দেব’ সাওমের প্রতিদানকে আল্লাহ 
তাঁর স্বীয় সত্তার প্রতি সম্পর্কযুক্ত করলেন। কারণ অন্যান্য নেক 
আমলের প্রতিদান দ্বিগুণ করে দেয়া হবে প্রতিটি নেক ‘আমল তার 
দশগুণ থেকে সাতশ গুণ ও তার চেয়েও অধিকহারে দেয়া হবে। 
আর সাওমের ছাওয়াবের কোনো সংখ্যা গণনা না করে আল্লাহ 
তা'আলা আপন সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। আর আল্লাহই 
হলেন সবচেয়ে বড় ও মহান ইজ্জতের অধিকারী ও সর্বশ্রেষ্ঠ 
দানশীল দান দানশীল অনুপাতেই হয়ে থাকে। তাই সাওমের 
সাওয়াব এমন বিরাট যার কোনো হিসেব নেই৷ 
আর সাওম হলো: আল্লাহর আনুগত্যে ধৈর্য অবলম্বন, আল্লাহ কর্তৃক 
হারাম বস্তুসমূহ হতে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন এবং দেহ ও মনের 
দুর্বলতা এবং ক্ষুধা ও তৃষ্ণার মতো আল্লাহর নির্ধারিত বিধান পালনে 
ধৈৰ্য ধারণ করার নামান্তর। 
* সুতরাং সাওমের মধ্যে ধৈর্য্যের প্রকারত্রয়ের সবই একত্র হয়েছে। 
আর আল্লাহ তা'আলা সবর সম্পর্কে বলেছেন: 
inp Fp A Sr I 0) 
‘নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসেব ছাড়া পূর্ণ করে 
দেয়া হয়।’ {সুরা আয-যুমার, আয়াত: ১০} 


২৭ 


তৃতীয় দিক: সাওম ঢাল স্বরূপ ৷ অর্থাৎ তা সিয়াম পালনকারীকে 
অনর্থক কথাবার্তা ও অশ্লীল সংলাপ হতে রক্ষা করে। এ জন্যই 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

es YG E35 0 2 p50 15 SE 
‘তোমাদের কেউ সাওম দিবসে থাকলে সে যেন অশ্লীল ভাষায় কথা 
না বলে এবং চিৎকার করে বাক্য বিনিময় না করে 
* আর সিয়াম তাকে জাহান্নামের অগ্নি থেকেও রক্ষা করবে। যেমন 
ইমাম আহমদ রহ. জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে হাসান সনদে 
বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

UE Ss MAG EE CDI 

‘সিয়াম ঢাল স্বরূপ যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম 
হতে বাঁচাতে পারে।”* 
চতুর্থ দিক: সিয়াম পালনকারীর মুখের না খাওয়া জনিত গন্ধ 
আল্লাহর কাছে মেসকের সুগন্ধি হতেও প্রিয় । কারণ এ গন্ধ রোযার 
কারণে হয় তাই তা আল্লাহর কাছে সুগন্ধি ও প্রিয় বলে বিবেচিত 
হয়। এটা আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা ও মাহাত্ম্যের প্রমাণ ৷ 
আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে সিয়াম পালিত হয় বলেই রোযাদারের 


** মুসনাদ আহমাদ: ১৫২৬৫ ৷ হাসান সূত্রে বর্ণিত। 
২৮ 


মুখের গন্ধ মানুষের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর কাছে তা 
সুপ্রিয় ও পছন্দনীয় হয়। 

পঞ্চম দিক: সিয়াম পালনকারীর জন্য দু'টি আনন্দ রয়েছে। একটি 
অন্যতম ইবাদত সাওম সম্পন্ন করার কারণে আল্লাহ তার প্রতি যে 
অনুগ্রহ করেছেন এ জন্য আনন্দ প্রকাশ করে। 

কারণ বহু মানুষ এমন রয়েছে যারা এ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে; 
কেননা তারা সাওম পালন করে নি । বরং পানাহার ও স্ত্রী সহবাস যা 
আল্লাহ তার জন্য অন্য অবস্থায় হালাল করেছেন কিন্তু সাওম অবস্থায় 
হারাম করেছেন, তা দিয়ে (অবৈধ) আনন্দ-উদযাপনে লিপ্ত। 
আল্লাহর দিদার লাভের সময় আনন্দ: ‘যখন একজন সাওম 
পালনকারী তার অতি দরকারী মুহূর্তে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ 
প্রতিদান পাবে তখন সাওমের কারণে আনন্দ প্রকাশ করবে যখন 
বলা হবে: 

MBE ELI GM Sl LRN SLE El 
‘সাওম পালনকারীরা কোথায়? তারা রাইয়ান নামক দরজা দিয়ে যেন 
জান্নাতে প্রবেশ করে, ওই দরজা দিয়ে সাওম পালনকারীরা ছাড়া 
আর কেউ প্রবেশ করতে পারবে না। 


২৯ 


০ উপরোক্ত হাদীসে সাওম পালনকারীর জন্য একটি দিকনির্দেশনা 
দেয়া হয়েছে যে, কেউ যদি তাকে গালমন্দ করে কিংবা তার 
সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চায় সে তার অনুরূপ ভূমিকা নেবে না। 
যাতে না গাল-মন্দ ও সংঘর্ষ বেড়ে যায়, আবার নীরবতা 
অবলম্বন করে নিজেকে দুর্বল হিসেবেও প্রকাশ করবে না। বরং 
বলবে ‘আমি তো রোযাদার।’ যাতে ইঙ্গিত করা হয় যে, 
প্রতিশোধ গ্রহণে অক্ষমতার জন্য নয়, বরং সাওমের সম্মানার্থে 
এ ব্যক্তির অনুরূপ আচরণে সে লিপ্ত হবে না। আর এভাবে 
ঝগড়া-বিবাদ ও সংঘাত বন্ধ হয়ে যাবে। 

GO 4 I ABE AS DE SAG Lal 2 Se SIN 

[Ye Esc laiid © oll EE AIUD LLS ANGEL 

‘তুমি উত্তম পন্থায় প্রত্যুত্তর করো। ফলে তোমার সাথে এবং যার 

সাথে তোমার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় । 

ধৈর্যশীল ব্যতিরেকে কেউ তা করতে সক্ষম হয় না এবং ভাগ্যবান 
ব্যক্তি ছাড়া কেউ তা লাভ করতে পারবে না।’ {সূরা ফুসসিলাত, 

আয়াত: ৩৪-৩৫} 

8. সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন সিয়াম সুপারিশ করবে: 

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Es 55 Sf HCD I AACE FS Al ONES STA pe 
FDL AES STEN Lk 50 GAS ND SIL Fl) 
GLE IE cad SxS 

‘সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে 
আল্লাহ! আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি। 
সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন৷ কুরআন বলবে, 
হে আল্লাহ! আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং 
তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন উভয়ের সুপারিশ কবুল 
করা হবে।” 

০: প্রিয় ভাইয়েরা! সিয়ামের উল্লেখিত ফযীলত ওই সকল ব্যক্তির 
জন্য, যারা গুরুত্বসহ এবং আদবের সঙ্গে সিয়াম পালন করে। 
নিজেদের সিয়ামকে নিখুঁত রাখতে এবং তার বিধিবিধান পালনে 
চেষ্টা করুন আর আপনারা নিজেদের সাওযমে ক্রটি-বিচ্যুতির 
জন্য আল্লাহর কাছে তাওবা করুন। 

হে আল্লাহ! আপনি আমাদের সিয়াম সংরক্ষণ করুন, সিয়ামকে 

সুপারিশকারী হিসাবে গ্রহণ করুন এবং আমাদের, আমাদের পিতা- 

মাতা ও মুসলিম উম্মাহকে ক্ষমা করুন। 


» আহমাদ; ৬৬২৬ । 
৩১ 


আর আল্লাহ সালাত ও সালাম প্রদান করুন আমাদের নবী মুহাম্মাদ, 
তাঁর পরিবার ও সাহাবীগণের ওপর। 


৩২ 


তৃতীয় আসর 


সিয়ামের বিধান 


সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি দান করলে আটকানোর কেউ 
নেই এবং যিনি নিয়ে নিলে দান করার মতো কেউ নেই, 
শ্রমদাতাদের জন্য তাঁর আনুগত্য শ্রেষ্ঠ কামাই, তাকওয়া 
অর্জনকারীদের জন্য তাঁর তাকওয়া সর্বোচ্চ বংশপদবী ৷ তিনি নিজ 
বন্ধুদের অনস্তরসমূহকে ঈমানের জন্য প্রস্তুত ও তাতে তা লিপিবদ্ধ 
করে দিয়েছেন, তাদের জন্য তাঁর আনুগত্যের পথে যাবতীয় ক্লান্তিকে 
সহজ করে দিয়েছেন; ফলে তাঁর সেবার পথে তারা ন্যুনতম 
শ্রান্তিবোধ করে না । হৃতভাগারা যখন বক্রপথ অনুসরণ করেছে তখন 
তিনি তাদের জন্য দুর্ভাগ্য নির্ধারণ করেছেন, ফলে তারা নিপতিত 
হয়েছে নিশ্চিত ধ্বংসের চোরাবালিতে। তারা তাঁর দিক থেকে মুখ 
ফিরিয়ে নিয়েছে, তার সাথে কুফরী করেছে ফলে তিনি তাদের দগ্ধ 
করেছেন লেলিহান আগুনে। আমি প্রশংসা করি তাঁর, তিনি যা 
আমাদের দান করেছেন এবং অনুগ্রহ করেছেন তার জন্য। 

আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ 
নেই; তাঁর কোনো অংশীদার নেই, বাহিনীসমূহকে পরাজিত করেছেন 


৩৩ 


এবং বিজয়ী হয়েছেন। আমি আরও সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ 
তাঁর বান্দা ও রাসূল, যাকে আল্লাহ মনোনীত করেছেন এবং নির্বাচিত 
করেছেন। 
দরূদ বর্ষিত হোক তাঁর ওপর, তাঁর সঙ্গী আবূ বকর সিদ্দাকের ওপর 
যিনি মর্যাদা ও শ্ৰেষ্ঠত্বে সবাইকে ছাড়িয়ে গেছেন, উমরের ওপর 
যাকে দেখে শয়তান ভেগে যায় এবং পলায়ন করে, উসমানের 
ওপর যিনি দুই নূরের অধিকারী (রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের একেরপর এক দুই মেয়ের জামাতা) শ্রেষ্ঠ আল্লাহভীরু 
ও উৎকৃষ্ট বংশীয় ব্যক্তি, আলীর ওপর যিনি তাঁর জামাই এবং 
বংশগত দিক থেকে চাচাতো ভাই এবং তাঁর অবশিষ্ট সব সাহাবীর 
ওপর যারা দীনের ক্ষেত্রে সর্বোচ্চ গর্ব ও অর্জন কামাই করেছেন 
আর সকল তাবেঈ-অনুসারীর ওপর যারা তাঁদের সর্বোত্তম অনুসরণ 
করে পূর্ব-পশ্চিমকে আলোকিত করেছেন। অনুরূপ যথাযথ সালামও 
বৰ্ষণ করুন। 
০ আমার ভাইয়েরা! নিশ্চয় রমযানের সিয়াম ইসলামের অন্যতম 
রুকন ও গুরুত্বপূর্ণ স্তম্ভ । 
* আল্লাহ তা'আলা বলেছেন: 
iG pA E CS SF feats ct is ls) 
HS FNL mee BE SS SSI UM © Sh 
re Res Se LENE HC 
৩৪ 


JET SES AOL iS USE 2 AEE 
es gk 58 EG SIU 55 SES AE SI SA 35 
es HA SEL Ed a EET 09 Elia 
54 LB BSE Hal SDS allio 2 Ys 

[Ae AT EAL © SB lS 
‘হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন কর নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে 
যে অসুস্থ হবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা 
পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য 
ফিদয়া- একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় 
অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর 
সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জান। রমযান 
মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ 
এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার 
পার্থক্যকারীরূপে । সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত 
হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা 
সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ্‌ 
তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা 


৩৫ 


পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য 
আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর কর।’ {সূরা 
আল-বান্ধারা, আয়াত: ১৮৩-১৮৫} 
* হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
EE ALE SE SG AMNLN MIE ot ELSON ag 
(SLES 565 ESA E55 SEI ls SSS 
ইসলামের ভিত্তি পাঁচটি, এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ তা'আলা ছাড়া 
সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
বাইতুল্লাহর হজ করা এবং রমযানের সিয়াম পালন করা।’”২ বুখারী 
ও মুসলিম । 
মুসলিমে ‘রমযানের রোযা রাখা’ এরপর 'বাইতুল্লায় হজ করা’ 
এভাবে এসেছে। 
[7] রমযানের সিয়ামের ব্যাপারে সকল মুসলিম এঁকমত্য পোষণ 
করেছেন যে, এটা ফরয । এটা ইসলামে স্পষ্টত অকাট্য ইজমা । 
সুতরাং যে ব্যক্তি সিয়াম ফরয হওয়াকে অস্বীকার করবে সে কাফের 
হয়ে যাবে । তখন তাকে তাওবা করতে বলা হবে। যদি তাওবা করে, 
সিয়ামের ফরযিয়্যাত স্বীকার করে তবে ভালো কথা অন্যথায় কাফির 


>২ বুখারী: ৮; মুসলিম: ১৬। 


৩৬ 


ও মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করা হবে। তাকে মৃত্যুর পর 
গোসল দেয়া হবে না এবং কাফন পরানো হবে না, তার নামাযে 
জানাযা পড়া হবে না এবং তার জন্য রহমতের দো'আ করা হবে না । 
তাকে মুসলিমদের করবস্থানে দাফন করা হবে না। কেবল দূরবর্তী 
কোনো স্থানে তার জন্য কবর খনন করা হবে এবং দাফন করা হবে, 
যাতে মানুষ তার গলিত লাশের দুর্গন্ধে কষ্ট না পায় এবং তাকে 
দেখে তার পরিবার পরিজনও যেন দুঃখ না পায়। 

০ রমযানের সিয়াম দ্বিতীয় হিজরীতে ফরয হয়েছে । ফলে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বছর রমযানের সিয়াম পালন 
করেছেন। 

[] সিয়াম ফরয হয়েছে দুটি পর্যায়ে: 

প্রথম পর্যায়: প্রথমে সিয়াম পালন কিংবা খাদ্য গ্রহণ উভয়ের 

অনুমতি ছিল। তবে সিয়াম পালন উত্তম ছিল। 

দ্বিতীয় পর্যায়; পরে সিয়াম পালন বাধ্যতামূলক করা হয়। 

* বুখারী ও মুসলিমের হাদীসে এসেছে, সালমা ইবনে আকওয়া 

রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: যখন এ আয়াত নাযিল 

হল: 
[At 550 {ESL LEE LS AAS 5 5 3 


৩৭ 


‘আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদয়া- একজন 
দরিদ্রকে খাবার প্রদান করা৷’ {সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪} 
তখন যার ইচ্ছা সে সিয়াম ভঙ্গ করে ফিদয়া প্রদান করত ৷ কিন্তু 
যখন পরবর্তী আয়াত নাযিল হল, তখন তা রহিত হয়ে গেল **। 
অর্থাৎ নিম্নের আয়াতের মাধ্যমে পূর্ববর্তী আয়াতের হুকুম রহিত হয়ে 
গেল। আয়াতটি এই: 

si FHS A BE UE A IE 3 LAD HITE Ih SY 

[\Ao:5 2A EE 
সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে 
সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে 
অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে।’ {সূরা আল-বাকারা, 
আয়াত: ১৮৫} এর মাধ্যমে আল্লাহ তা'আলা সিয়াম পালনকে 
বাধ্যতামূলক করে অবকাশ রহিত করে দেন। 

[] আর সিয়াম ততক্ষণ ফরয হবে না, যতক্ষণ রমযান মাস 
প্রমাণিত না হয়। তাই মাস শুরু হওয়ার আগেই সাওম শুরু 
করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 


** বুখারী, ৪৫০৭; মুসলিম, ১১৪৫ । 


৩৮ 


SE 5 55 SNL Fe Br2 SUS LoS IES Yo 
FH DS Lal dsc be 
‘তোমাদের কেউ যেন রমযানের আগের এক বা দুই দিন সিয়াম 
পালন না করে, তবে পূর্ব থেকে কারো সিয়াম পালনের অভ্যাস 
থাকলে, সে ওই সিয়াম পালন করতে পারবে।'* 
০ দু'টি বিষয়ের কোনো একটি ঘটলে রমযানের আগমন বুঝা যাবে: 
প্রথম বিষয়: নতুন চাঁদ দেখা গেলে। 
- যেমন আল্লাহর বাণী: 
[\Ao LAINE EAE SA 55 53} 
‘সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে 
সিয়াম পালন করে।' {সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫} 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
lps NES 3 15) 
‘যখন তোমরা রমযানের চাঁদ দেখবে, তখন সিয়াম পালন করবে।'ং 


* বুখারী: ১৯১৪; অনুরূপ মুসলিম: ১০৮২। 
*€ বুখারী: ১৯০৫; মুসলিম: ১০৮১। 


৩৯ 


[7] তবে প্রত্যেক ব্যক্তির জন্য চাঁদ দেখা শর্ত নয়; বরং একজন 
নির্ভরযোগ্য পুরুষ সাক্ষ্য দিলে সকলের ওপর সিয়াম পালন 
জরুরী হবে। 

[] চাঁদ দেখার সাক্ষ্য গুহণযোগ্য হওয়ার শর্ত হলো: 

সাক্ষ্যদাতা ব্যক্তি প্রাপ্ত বয়স্ক, বুদ্ধিমান, মুসলিম, দৃষ্টি শক্তি সম্পন্ন 

এবং তার আমানতদারীতার কারণে বিশ্বস্ত হতে হবে তথা তার 

সংবাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে। 


- অতএব, নাবালেগের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কারণ 
সে বিশ্বস্ত নয়। 


- আর পাগলের সাক্ষ্যও নাবালেগের মত গ্রহণযোগ্য নয়। 
- কাফিরের সাক্ষ্য দ্বারাও মাহে রমযান সাব্যস্ত ও প্রমাণিত হবে না। 
- কারণ আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন: 
Eh BIG sie Bs To GAM TLGIE SN ols 
AIAN Sf Lh IS Ss S584 ELS TG TN 
SSN GE SIE cess S25 MEE ST ILSD IE 35:00 
ic LAEG 
‘ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, একজন বেদুঈন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বলল, 
নিশ্চয়ই আমি (রমযানের) চাঁদ দেখেছি । এ কথা শুনে তিনি বললেন, 


80 


তুমি কি এ সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই? 
সে উত্তরে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি এ সাক্ষ্য দাও যে, 
মুহাম্মাদ আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল! তুমি ঘোষণা দিয়ে দাও, 
লোকেরা যেন আগামীকাল সিয়াম পালন করে।””* 

- আর যে ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে প্রসিদ্ধ কিংবা অধিক তাড়াহুড়া 
করে এমন কিংবা দৃষ্টিশক্তি এমন দুর্বল ও ক্ষীণ যে তার দ্বারা চাঁদ 
দেখা অসম্ভব, এ ধরনের ব্যক্তির সংবাদ গ্রহণযোগ্য হবে না। তাদের 
দ্বারা মাহে রমযানের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কারণ 
তাদের সত্যতার ব্যাপারে সন্দেহ রয়েছে অথবা মিথ্যার দিকটাই 
অধিক প্রাধান্য পাওয়া স্বাভাবিক ৷ 


[] বিশ্বস্ত একজনের সাক্ষ্য দ্বারাই রমযান মাস প্রবেশ করা সাব্যস্ত 
ও প্রমাণিত হবে। যেমন আবদুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু 
আননহুমা থেকে বর্ণিত, তিনি বলেন; 

DE SLs xls So AILS STING Ls 

wl SUA 5 Sle Bl Le Md 


** তিরমিযী: ৬১৯; আবূ দাউদ: ২৩৪০; ইবন মাজাহ: ১৬৫২। তবে শায়খ 
আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন। দেখুন: ইরওয়াউল গালীল; ৯০৭ । 
8১ 


‘আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ দেখার সংবাদ দিলে তিনি সিয়াম 

পালন করলেন এবং লোকদের সিয়াম পালনের নির্দেশ দিলেন।’** 

০ আর যে ব্যক্তি নিশ্চিতভাবে চাঁদ দেখে, তার উচিৎ প্রশাসনকে 
অবহিত করা । 

০ এমনিভাবে যে শাওয়াল ও জিলহজের চাঁদ দেখবে, তারও উচিৎ 
প্রশাসনকে অবহিত করা । কারণ এর সাথে সাওম, ফিতর ও 
হজ এর ফরয আদায় হওয়া নির্ভরশীল । আর “যা না হলে ফরয 
আদায় করা সম্ভব হয় না তাও ফরয হিসেবে বিবেচিত” । 

০. কোনে ব্যক্তি যদি একা এত দূরে চাঁদ দেখে যে, দূরত্বের কারণে 
তার পক্ষে প্রশাসনের কাছে সংবাদ পৌঁছানো সম্রম না হয়। 
তাহলে সে নিজে সিয়াম পালন করবে এবং প্রশাসনের কাছে 
সংবাদ পৌঁছানোর সাধ্যমত চেষ্টা করবে। 

০ যখন প্রশাসনের পক্ষ থেকে রেডিও বা এ জাতীয় কিছুর মাধ্যমে 
চাঁদ দেখার ঘোষণা প্রদান করা হয়, রামযান মাস আগমনের 
জন্য বা রমযান মাস শেষ হওয়ার ব্যাপারে সেটা অনুযায়ী আমল 
করা আবশ্যক । কারণ রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসা 


* দারেমী: ১৭৩৩; হাকিম: ১৫৪১। মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ 
৪২ 


শরীয়তের প্রমাণ হিসেবে বিবেচিত হবে যার উপর আমল করা 
ফরয। 
এ জন্যই যখন রাসুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের কাছে রমযান মাস প্রবেশ করার বিষয়টি সাব্যস্ত হলো 
তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু ‘আনহুকে মাস সাব্যস্ত হওয়ার 
বিষয়টি ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন; যাতে তারা সাওম 
পালন করে। আর তিনি সে ঘোষণাকে তাদের জন্য সাওম পালনের 
বাধ্যকারী বিধান হিসেবে গণ্য করলেন। 
হবে, চন্দ্রের বিবিধ উদয়াস্থলের বিষয়টি ধর্তব্য হবে না, কেননা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাওম রাখার বিধানটি চাঁদ 
দেখার সাথে সংশ্লিষ্ট করেছেন, চাঁদের বিবিধ উদয়াস্থলের সাথে 
সম্পৃক্ত করেন নি। তিনি বলেন: 
8G 12820 155 223 85526 1h 
‘যখন তোমরা (রামযানের) চাঁদ দেখ, তখন সিয়াম পালন কর এবং 
যখন (শাওয়ালের) চাঁদ দেখ, তখন সিয়াম ভঙ্গ কর।”* 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
bls 3d ULL HSE Ig 


> 
oF 


* বুখারী; ১৯০০; মুসলিম: ১০৮০। 


8৪৩ 


‘যদি দু‘জন মুসলিম (চাঁদ দেখে) সাক্ষ্য দেয়, তখন সিয়াম পালন 
কর এবং ভঙ্গ কর।’”* 

পদ্ধতি হচ্ছে, আগের মাসকে ৩০ দিন পূর্ণ করা। 

কেননা চান্দ্র মাস কখনো ত্রিশদিনের বেশি বা ২৯ দিনের কম হতে 
পারে না। আরবী মাস কখনো কখনো ধারাবাহিকভাবে দু'মাস, 
তিনমাস অথবা চারমাস পর্যন্ত ত্রিশ দিনের হয়ে থাকে। আবার 
কখনো দু’মাস, তিনমাস অথবা চারমাস পর্যন্ত ধারাবাহিকভাবে 
উনত্রিশ দিনের হয়ে থাকে কিন্তু সাধারণত এক মাস, দু মাস পূর্ণ 
ত্রিশ দিন হলেও তৃতীয় মাস কম অর্থাৎ উনত্রিশ দিনের হয়ে থাকে 
সুতরাং কোনো মাসের ত্রিশদিন পূর্ণ হলে, শরীয়তের হুকুম অনুযায়ী 
পরবর্তী মাসটি এসে গেছে বলে গণ্য হবে যদিও চাঁদ দেখা না যায় । 
* কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি বলেন: 

SSIS ll cinile 2 YS oi ol S253 hyn 
‘তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করা এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ 
কর । আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তখন ওই মাস ত্রিশ দিন হিসাবে 
গণনা কর।’২ 


*» আহমদ ৪/৩২১, নং ১৮৮৯৫; নাসাঈ ১/৩০০-৩০১। 


* মুসলিম: ১০৮১। 


88 


* ইমাম বুখারীর শব্দ হচ্ছে, 
‘চাঁদ যদি অজ্ঞাত থাকে, তাহলে শাবান মাসটি ত্ৰিশদিন পূর্ণ কর।’** 
বৰ্ণিত, তিনি বলেন, 
be BEE NG SURE be LSE SG le Bl LS ld IH) 
Glo EUS SIE LE AE CE BB SUS HED 3 Sept 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে যত বেশি 
হিসাব করতেন, অন্য মাসকে তত বেশি হিসাব করতেন না । এরপর 
তিনি চাঁদ দেখে রমযানের সিয়াম পালন করতেন। আর আকাশ 
মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসকে ত্রিশ দিন হিসাব করে সিয়াম পালন 
করতেন।’২২ 
এসব হাদীস থেকে প্রতীয়মান হয় যে, নতুন চাঁদ দেখার পূর্বে সিয়াম 
পালন শুরু করা যাবে না, অতঃপর যদি চাঁদ দেখা না যায় তবে 
শাবান মাসকে ত্রিশ দিন পূর্ণ করতে হবে। অবশ্য শাবানের সে 
ত্রিশতম দিনটিতে কোনোভাবেই সাওম রাখা যাবে না, চাই রাতে 
আকাশ পরিষ্কার থাকুক বা মেঘাচ্ছন্ন। কারণ: 


* বুখারী: ১৯০৯। 
২২ ত্থবন খুযাইমা: ১/২০৩; আবু দাউদ: ২৩২৫; দারা কুতনী ২/১৫৬। 
8৫ 


le il LS ol 26 SE SN as BG SH IMAG SA 
eet) 
‘যে ব্যক্তি সন্দেহের দিন সিয়াম পালন করল, সে আবূল কাসেম 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নাফরমানী করল।’২* 
হে আল্লাহ! আমাদেরকে হেদায়াত অনুসরণের তাওফীক দান করুন 
এবং ধ্বংস ও দুর্ভাগ্যের উপকরণ-উপায়াদি থেকে দূরে রাখুন। 
আমাদের এ রমযান মাসকে আমাদের জন্য কল্যাণ ও বরকতময় 
করুন। আর এ মাসে আমাদের আপনার আনুগত্য করার তাওফীক 
দিন এবং আপনার অবাধ্যতার পথ থেকে দূরে রাখুন হে রাহমানুর 
রাহীম! অনুগ্রহ করে আমাদের, আমাদের মাতা-পিতা ও সকল 
মুসলিমকে ক্ষমা করুন৷ 
হে আল্লাহ! সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মাদের 
ওপর, তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম ও কিয়ামত পর্যন্ত আগত 
তাঁদের সুন্দরভাবে অনুসরণকারীদের ওপর 


** আবৃদাউদ: ২৩৩৪; তিরমিযী: ৬৮৬; নাসায়ী: ২১৮৮; আর বুখারী মু'আল্লাকসূত্রে 
বৰ্ণনা করেছেন ৪/১১৯ ফাতহুল বারীসহ । 
৪৬ 


চতুৰ্থ আসর 
রমযানে কিয়ামুল লাইলের বিধান 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিজ দয়ায় সামনে অগ্রসরমান 
পাগুলোকে সাহায্য করেন, আপন করুণায় ধ্বংসপ্রায় জীবনগুলোকে 
উদ্ধার করেন এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে সহজতর পথ 
আগ্রহী করে তোলেন। আমি তাঁর স্তুতি গাই তাবৎ সুস্বাদ ও বিস্বাদ 
বিষয়ের জন্য 

আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র তিনি ছাড়া কোনো সত্য ইলাহ 
নেই; তাঁর কোনো অংশীদার নেই, তিনি সম্মান ও প্রতিপত্তির 
অধিকারী; প্রতিটি অন্তরই (তাঁর সামনে) লাঞ্চিত ও দুর্দশাগ্রস্ত। আর 
আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, তিনি 
প্রকাশ্যে ও গোপনে আপন রবের নির্দেশ বাস্তবায়ন করেছেন। 
আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুন তাঁর ওপর, তাঁর সাথী আবূ 
বকরের ওপর যাকে ভ্রান্তগোষ্ঠী তাতিয়ে দিয়েছিল, উমরের ওপর 
যার আত্মা নিজেই নিয়ন্ত্রণ করত নিজেকে, উসমানের ওপর অঢেল 
অর্থ খরচকারী, আলীর ওপর যিনি ঘন সেনাবাহিনীর সাথে 


৪8৭ 


লড়াইয়েও প্রকৃত বীর কাকে বলে চিনিয়ে দিতেন এবং অবশিষ্ট সব 
সাহাবীর ওপর আর তাদের সুন্দর অনুসারীদের উপর, সামনে 
ধাবমান পায়ের পদধ্বনি চলমান থাকা পর্যন্ত 
করে সে অনুযায়ী নেকী অর্জন করতে পারে। যাতে করে এক 
প্রকারের ইবাদতে বিরক্তি বোধ করে অন্য আমল ছেড়ে 
হতভাগ্য না হয়। এসব ইবাদতের মধ্যে কিছু রয়েছে ফরয 
যাতে কোনো প্রকার কমতি বা ক্রটি করা যাবে না। আবার কিছু 
রয়েছে নফল যা ফরযে পরিপূর্ণতা ও আল্লাহর নৈকট্য অর্জনে 
সহায়ক । 
* এসব ইবাদতের মধ্যে অন্যতম হলো সালাত আল্লাহ তা'আলা 
বান্দাদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। যা 
কার্যত পাঁচ হলেও মীযানের পাল্লায় পঞ্চাশ। আল্লাহ তা'আলা নফল 
সালাতকে ফরয সালাতের ক্ষতিপূরণ এবং তার নৈকট্য লাভের 
মাধ্যম স্থির করেছেন। 
০. এসব নফল সালাতের অন্যতম হচ্ছে: 
[7] কিছু সুন্নাত সালাত, যা ফরয সালাতের সঙ্গে সম্পৃক্ত । যেমন, 


৪৮ 


চার রাকাত ও পরে দু'’রাকাত। মাগরিবের ফরযের পর 
দু'রাকাত ও এশার ফরযের পর দু’রাকাত ৷ 
[7] আর এসব (ফরয ছাড়া অন্যসব) নফল সালাতের অন্যতম হলো 


সালাতুল লাইল (রাতের সালাত বা তাহাজ্জুদ) 
ESL AAR 


ES ERE OE AE ভগন হযরত 
যাপন করে।’ {সূরা আল-ফুরকান, আয়াত: ৬৩} 
* আল্লাহ তা‘আলা আরও বলেছেন: 
SY ৪) 25; ৬5 0 5 EE চে y ক 3% } 
SLE Cis HE 5 LB BELEN OSs 
[DV 1:42 ® 

‘তাদের পার্ম্বদেশ বিছানা থেকে আলাদা হয়। তারা ভয় ও আশা 
নিয়ে তাদের রবকে ডাকে । আর আমি তাদেরকে যে রিযক দান 
করেছি, তা থেকে তার ব্যয় করে । অতঃপর কোনে ব্যক্তি জানে না 
তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা 
করত, তার বিনিময়স্বরূপ।’ {সূরা আস-সাজদাহ, আয়াত: ১৬-১৭} 
* রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

HUNG Se Al 25 aL Hs 


85 


‘ফরয সালাতের পর অধিক ফযীলতপূর্ণ হল রাতের সালাত।’*২ 

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন: 

HE SAE EEE SCM 

Eesti 

‘হে লোক সকল! সালামের প্রসার ঘটাও, গরীব-দুঃখীদের খাদ্য দান 

কর, আত্মীয়তার বন্ধন অটুট রাখ, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, 

তখন সালাত আদায় কত, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ 

করবে।’*২৫ 

[7] সালাতুল বিতর; যা সালাতুল লাইল তা রাত্রির সালাতের একটি 
অংশ ৷ যার সর্বনিম্ন পরিমাণ এক রাকাত । আর সর্বোচ্চ এগারো 
রাকাত । 

০ অতএব কেবল এক রাকাত বিতরও পড়া যায়। রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

‘যে বিতর সালাত এক রাকাত আদায় করতে যায়, সে যেন এক 

রাকাত আদায় করে।’** 


২ মুসলিম; ১১৬৫ ৷ 
২৫ আহমাদ ৫/৪১৫; তিরমিযী ২৪৫৮; হাকিম: ৩/১৩, ৪/১৬০; এবং সহীহ বলে 
উল্লেখ করেছেন আর যাহাবী তা সমর্থন করেছেন। 
২৬ আবু দাউদ: ১৪২২; নাসায়ী; ১৭১২। 
৫০ 


০ বিতর সালাত তিন রাকাতও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

‘যে তিন রাকাত বিতর পড়তে চায় সে যেন তিন রাকাত পড়ে।’২* 

তবে কেউ যদি এক সালামে বিতর সালাত শেষ করতে চায়, তাও 

পারবে। কারণ; 

* তবহাবী রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন: 

BASIN ALIAS SE le dg Sl G2 nt SI 

সালাম ফিরিয়েছেন।’২* 

অবশ্য কেউ যদি দু’'রাকাত পড়ে সালাম ফিরিয়ে তৃতীয় রাকাত 

পড়তে চায়, তবে তাও পারবে। কেননা; 

* বুখারী নাফে- থেকে বর্ণনা করেন: 

RG TALES SMG ASI IS MOG LUISE FE 3 dM LEN 


us 


* আবু দাউদ: ১৪২২; নাসায়ী: ১৭১২। 
* তৃহাবী: ১৭৪২। 
৫১ 


সালাতের দু’'রাকাত আদায়ের পর সালাম ফিরিয়েছেন। এমনকি 

তিনি প্রয়োজনে কোনো নির্দেশও দিতেন।'*৯ 

০ তেমনি পাঁচ রাকাত বিতর সালাতও আদায় করা যায়, তবে এসব 
রাকাত একত্রে আদায় করবে, সর্বশেষ বৈঠকেই শুধু বসতে হবে 
এবং সালাম ফিরানো যাবে। 

* কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

‘যে বিতর পাঁচ রাকাত আদায় করতে চায়, সে যেন পাঁচ রাকাত 

আদায় করে।’* 

* অনুরূপভাবে ‘আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি 

বলেন, 

Bx LS TEE SH jh LS cs sled bo dl dy 

GAGs SEN rs BS Ss 
সালাত আদায় করতেন; তন্মধ্য হতে পাঁচ রাকাত বিতর আদায় 
করতেন, যার শেষেই শুধু তিনি বৈঠক করতেন।'* 


৯ বুখারী: ৯৯১। 
% আবু দাউদ: ১৪২২; নাসায়ী; ১৭১২। 
৫২ 


০ তেমনি পাঁচ রাকাতের ন্যায় একত্রে সাত রাকাত বিতরও আদায় 
করা যাবে। 
USES aN BG ES B36 DU LS HLS IE 
Ns: Y; 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনও সাত রাকাত 
আবার কখনও পাঁচ রাকাত বিতর সালাত আদায় করতেন। তাতে 
সালাম-কালামের মাধ্যমে বিরতি দিতেন না।’*২ 
০ তেমনি নয় রাকাত বিতরও একত্রে আদায় করা যাবে; তন্মধ্যে 
অষ্টম রাকাতে বসবে, সেখানে তাশাহহুদ ও দো‘আ পড়বে কিন্তু 
সালাম না ফিরিয়েই নবম রাকাতের জন্য দাঁড়াবে, তারপর নবম 
রাকাত পড়ার পর বসে তাশাহহুদ ও দো'আ করে সালাম 
ফিরাবে। 
EES Bl 3G SLES NL Gs AE NY DUS LS $3 085) 
Bl SIG I SLL LSB Li SALT; AES SES; 
Md CS SS BSG ES 


* মুসলিম: ৭৩৭। 
৩২ আহমদ: ৬/৩২১, নং ২৬৪৮৬; নাসায়ী; ১৭১৫; ইবনে মাজাহ্‌ ১১৯২। 
৫৩ 


এবং আল্লাহর যিকির, প্রশংসা ও দো'আ করতেন তথা তাশাহহুদ 

পড়তেন। অতঃপর উঠতেন এবং সালাম না ফিরিয়েই দাঁড়িয়ে 

যেতেন। এরপর নবম রাকাত আদায় করতেন, এরপর বসতেন 
এবং আল্লাহর যিকির, প্রশংসা ও দো'আ তথা তাশাহহুদ পড়ে 
আমাদের শুনিয়ে সালাম ফেরাতেন।’** 

০ অনুরূপভাবে এগার রাকাত সালাতও আদায় করা যাবে। 
এমতাবস্থায় ইচ্ছা করলে প্রতি দু'রাকাতে সালাম ফিরানো যাবে 
আর সবশেষে এক রাকাতের মাধ্যমে বিতর আদায় করা যাবে। 

তিনি বলেন: 

J dlSNS UE HHL fess Sle BM Lo EMO 

(3523 525 EBLE SL ISS E86 SIS) 5) 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইশা ও ফজরের 

সালাতের মধ্যবতী সময়ে এগার রাকাত সালাত আদায় করতেন, 

যার প্রতি দু'রাকাতে সালাম ফিরাতেন। তিনি সর্বশেষে এক 
রাকাতের মাধ্যমে বিতর আদায় করতেন।’* 


মুসলিম: ৭৪৬; আহমদ: ৬/৯১, ১৬৩। 
* মুসলিম: ৭৩৬; আবু দাউদ: ১৩৩৬; নাসাঈ ২/৩০; আহমদ: ৬/২১৫, ২৪৮ 
৫৪ 


অথবা ইচ্ছা করলে প্রথমে চার রাকাত, তারপর চার রাকাত আদায় 

করতেন এবং শেষে তিন রাকাত সালাত আদায় করতেন কারণ: 

* ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 

LS El SUES EL ds de dl be AlN 
E55 LS SUG SES SE SUS 5 Le BSA; 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত সালাত 

আদায় করতেন, তা কত সুন্দর ও দীর্ঘ করতেন, তা কত সুন্দর ও 

দীর্ঘ ছিল, সে সম্পর্কে জিজ্ঞাসা করো না। তারপর পুনরায় চার 

রাকাত সালাত আদায় করতেন, তা কত সুন্দর ও দীর্ঘ করতেন, তা 
কত সুন্দর ও দীর্ঘ ছিল, সে সম্পর্কে জিজ্ঞাসা করো না। অতঃপর 
তিনি তিন রাকাত সালাত আদায় করতেন।’*৫ 

* হাম্বলী ও শাফেয়ী ফকীহগণ বলেন, এক তাশাহহুদে এগার 

রাকাত বিতর অথবা দু’ তাশাহহুদে বিতর আদায় করা জায়েয, যার 

শেষ তাশাহহুদের পূর্বের রাকাতেও একটি তাশাহহুদ হবে। 

০ তবে রমযানে সালাতুল লাইলের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ও মর্যাদা 
রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন : 

55 2 FELT 3 GUS BELIEF Yi) 


* বুখারী; ৩৫৬৯; মুসলিম: ৭৩৮। 


৫৫ 


‘যে ব্যক্তি রমযানে ঈমানের সঙ্গে ও ছাওয়াবের আশায় রাত জেগে 
সালাত আদায় করবে, তার পূর্বের সকল (সগীরা) গুনাহ মাফ করে 
দেয়া হবে।.** 

এখানে ‘ঈমানের সঙ্গে’ অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান রেখে এবং তার 

পক্ষ হতে যে সাওয়াব রাখা হয়েছে তাতে বিশ্বাস রেখে। 

আর ‘ছাওয়াবের আশায়’ অর্থাৎ কেবল নেকীর আশায় করা হবে, 

লোক দেখানো, সুনাম অর্জন, সম্পদ বা সম্মান লাভের আশায় না 

হওয়া । 

বস্তুত ‘কিয়ামে রমযান’ এটি রমযানের রাত্রিতে সালাতে দাঁড়ানোকে 

বুঝায়; চাই সেটা প্রথম রাতে হোক বা শেষ রাতে সুতরাং বুঝা 

গেল যে, 

০ তারাবীর সালাতও ক্রিয়ামে রমযানের অন্তর্ভুক্ত। তাই উচিত 
হলো, তারাবীর সালাতকে গুরুত্ব দেয়া এবং এর মাধ্যমে 
আল্লাহর কাছে সাওয়াব ও প্রতিদানের আশা ও আগ্রহ প্রকাশ 
করা। এ সালাতুত্‌ তারাবীহ তো হাতেগোনা কয়েকটি রাত্রি মাত্র 
সুযোগ চলে যাওয়ার পূর্বেই বুদ্ধিমান ঈমানদার ব্যক্তি এ সুযোগ 
গ্রহণ করবে। 


* বুখারী: ৩৭; মুসলিম: ৭৫৯ 


৫৬ 


০ তারাবীহ শব্দের অর্থ বিশ্রাম করা৷ তারাবীহকে এজন্য তারাবীহ 
বলা হয়; কারণ লোকেরা এ সালাত বনু দীর্ঘায়িত করে আদায় 
করত তাই যখনই চার রাকাত সালাত শেষ করত তখনই তারা 
একটু আরাম বা বিশ্রাম করে নিত। 

০ সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 
(নববীতে) তারাবীহর সালাত সুন্নত হিসেবে চালু করেন। তারপর 
উম্মতের ওপর ফরয হয়ে যাবার আশংকায় তিনি এ সালাত 
ছেড়ে দেন। 

* বুখারী ও মুসলিমে রয়েছে: 

Eile LEM TNE De Ge Ee Se 

SUS BGs IS El SS $34. ANS HS SN 

USMS OR OT FOTN BD 

CE G2 SS BS BES Sh Sn: [A se 

(OUEES SUS mile BE ES SN) 
‘আম্মুল মু'মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে 
মসজিদে সালাত আদায় করলেন, লোকজনও তার সঙ্গে সালাত 
আদায় করল । পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন, তাতে 
লোকজন আরো বৃদ্ধি পেল । তৃতীয় কিংবা চতুর্থ রাতে অনেক 
লোকের সমাগম হল। কিন্তু সে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 


৫৭ 


ওয়াসাল্লাম উপস্থিত হলেন না । সকালে তিনি বললেন, তোমরা যা 
করেছ, তা আমি দেখেছি । কিন্তু তোমাদের ওপর এ সালাত ফরয 
হয়ে যাওয়ার ভয়ে আমি উপস্থিত হইনি ৷ ‘বর্ণনাকারী বলেন, ঘটনাটি 
রমযান মাসে ঘটেছিল।’*' 

হাদীসে আরো বর্ণিত আছে; 

EE F2DB G le hl Le BLS GELS :IG BS 3 S2 
EE Fh TGA ES HMMS CHS ES LAE SGC; 
AIG SS SE SNE EG Bp des SALE 
‘আবু যর গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিয়াম পালন করছিলাম । 
(এর মধ্যে) রমযানের সাতদিন বাকি থাকার পূর্ব পর্যন্ত (প্রথম ২৩ 
দিন) তিনি আমাদের নিয়ে সালাত আদায় করেন নি। বাকি 
সাতদিনের প্রথম রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত তিনি আমাদের নিয়ে 
সালাত আদায় করলেন তারপর ষষ্ঠ রাতে আমাদের নিয়ে সালাত 
আদায় করলেন না পঞ্চম রাতের অর্ধাংশ পর্যন্ত পুনরায় আমাদের 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাকি রাতে যদি আমাদের নিয়ে 


* বুখারী: ১১২৯; মুসলিম: ৭৬১। 


৫৮ 


নফল সালাত আদায় করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম উত্তরে বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি ইমামের সঙ্গে শেষ 
আদায়ের সাওয়াব লেখা হবে।’*" 
[] বিতর সালাতসহ তারাবীর সংখ্যা কত হয় তা নিয়ে সালফে 
সালিহীনের মধ্যে মতভেদ রয়েছে। 
কেউ বলেন ৪১ রাকাত, কেউ ৩৯ রাকাত, কেউ ২৯, কেউ ২৩, 
আবার কেউ ১৩, এবং কেউ বলেন ১১ রাকাত । এসব মতামতের 
মধ্যে ১১ অথবা ১৩ রাকাতের মতামত অগ্রগণ্য। 
* কারণ, ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা 
হল, রমযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সালাত 
কেমন (কত রাকাত) ছিল? তিনি বললেন, 
UGS IAL S21 BE fk BIG GUE SF IE Un 

‘রমযান এবং রমযানের বাইরে ১১ রাকাতের বেশি ছিল না।’* 
* অনুরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি 
বলেন, 

BU 2 G5 SS Lyd S55 dS; ale dl fo ABS S56) 


গু তিরমিযী; ৮০৬; ইবন ম জাহ্‌: ১৩৭৫; চার সুনান কতাবেই সহীহ সনদে 
সংকলিত হয়েছে। 


বুখারী: ১১৪৭; মুসলিম: ৭৩৮। 


৫৯ 


‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সালাত ১৩ রাকাত 
ছিল।’ অর্থাৎ রাতে $*। 
* অনুরূপ মুওয়াত্তায় সায়েব ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু থেকে 
বৰ্ণিত, তিনি বলেন, 
EEL AUG MEAG AEE 
Sie 
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু উবাই ইবন কা‘আব ও 
তামীমুদ্দারী রাদিয়াল্লাহু ‘আনহুকে লোকদের ১১ রাকাত সালাত 
পড়াতে নির্দেশ দিয়েছেন।' 
[7] সালাফে সালেহীন তথা নেককার পূর্বসুরীরা তারাবীহ খুব লম্বা 
কেরাতে আদায় করতেন। 
HEE Go FLSES EK ssib biidisk 
ক্কারীগণ শত শত আয়াত পড়তেন । এমনকি আমরা দীর্ঘ রাকাতের 
কারণে লাঠির ওপর ভর দিয়ে সালাত আদায় করতাম।’8২ 


£০ বুখারী: ১১৩৮। 


% মুয়াত্তা মালেক: ১/১৩৬, ১৩৭ । 
৪২ পূর্ববর্তী হাদীসের অংশ । 


কিন্তু আজকের দিনের মানুষ এর বিপরীত করে। তারা অনেক 

দ্রুতগতিতে তারাবীহ সালাত আদায় করে; যার ফলে শান্তি ও ধীর- 

স্থিরতার সাথে সালাত আদায় করা যায় না। অথচ ধীর-স্থিরতা ও 

শান্তির সাথে সালাত আদায় করা সালাতের রোকনসমূহের একটি; 

যা ব্যতীত সালাত বিশুদ্ধ হয় না। 

তারা এ গুরুত্বপূর্ণ রোকনটিকে নষ্ট করে এবং তারা তাদের পিছনের 

দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ বয়সী মুসল্লিদের কষ্ট দেয়। এতে নিজেদের 

উপর যুলুম করে এবং অন্যদের উপরও যুলুম করে থাকে । 
উলামায়ে কেরাম রাহেমাহুমুল্লাহ বলেন, মুকতাদীগণ নামাযের সুন্নত 
আদায় করতে পারে না এমন দ্রুতগতিতে ইমামের সালাত পড়ানো 
মাকরূহ তাহলে ওয়াজিব তরক করতে বাধ্য হয় এমন দ্রুততা 
অবলম্বন করলে কিরূপ হবে!? আমরা আল্লাহর কাছে এরূপ কাজ 
থেকে আশ্রয় চাই । 

০ পুরুষদের জন্য তারাবীহর সালাতের জামাত উপেক্ষা করা উচিৎ 
নয়। যতক্ষণ ইমাম তারাবীহ ও বিতর শেষ না করেন, ততক্ষণ 
পর্যন্ত প্রস্থান করবে না; যাতে সারারাত দাঁড়িয়ে সালাত আদায়ের 
সাওয়াব পাওয়া যায় । 


৬১ 


০ যদি মহিলাদের দ্বারা বা মহিলাদের জন্য ফেৎনার আশংকা না 
থাকে, তাহলে মসজিদে তারাবীহর জামাতে মহিলাদের উপস্থিত 
হওয়া জায়েয । 

* কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(all SSG LICL AS YD 

‘তোমরা আল্লাহর বান্দীদের (নারীদের) মসজিদে আসতে বাধা দিও 

না।’8* 

* তাছাড়া এটা সালাফে সালিহীনের আমলও বটে তবে শর্ত হলো: 

পর্দার সঙ্গে আসতে হবে। খোলামেলা, সুগন্ধি ব্যবহার করে, উচ্চ 

আওয়াজ করে এবং সোন্দর্য প্রদর্শন করে আসা বৈধ নয়। কারণ, 
আল্লাহ তা‘আলা বলেছেন: 
I A Ge HE GN SE Gt YY 

‘আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সোন্দর্য তারা 

প্রকাশ করবে না।’ {সূরা আন-নূর, আয়াত: ৩১} 

অর্থাৎ বোরকা, লম্বা চাদর বা এ জাতীয় পোশাক ব্যবহারের পরও যা 

স্বাভাবিকভাবে প্রকাশ পায়, তাতে কোনো ক্ষতি নেই । কারণ তা 


লুকানো বা আবৃত করা সম্ভবও নয়। 


$৩ বুখারী: ৯০০; মুসলিম: ৪৪২। ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমার হাদীসে বর্ণিত । 
৬২ 


els Se GE Gel SG ole MSs UGE ANd 

‘হে আল্লাহর রাসূল! আমাদের কারও কারও তো বোরকা নেই । 

(তাহলে সে কী করবে?) তিনি বললেন, ‘তার কোনো বোন তাকে 

নিজ বোরকাসমূহ থেকে একটি বোরকা পরাবে।' 

০ নারীদের জন্য সুন্নত হলো: তারা পুরুষদের পেছনে কাতার 
বাঁধবে এবং তাদের থেকে দূরত্ব অবলম্বন করবে সর্বশেষ 
কাতারগুলোয় দাঁড়াবে । কারণ তাদের বেলায় উত্তম কাতারের 
বিবেচনা পুরু্ষদের উল্টো। 

* কারণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে, 

URAL 

ES RU ET ACT EE ATS iS cen BE 

si 
পুরুষদের জন্য উত্তম হল প্রথম কাতার এবং মন্দ হল পেছনের 
কাতার আর নারীদের জন্য উত্তম হল পেছনের কাতার এবং মন্দ 
হল প্রথম কাতার।’৪৫ 


৪ বুখারী: ৩৫১; মুসলিম: ৮৯০ । 
$৫ মুসলিম; ৪৪০ । 


৬৩ 


০ নারীগণ ইমামের সালাম ফিরানোর পরপরই ঘরে ফিরে যাবে। 
ওযর ছাড়া বিলম্ব করবে না। 
* কারণ, উম্মে সালামা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 
LLL ook Ge IAN BLS le hl Le dil BE 
DS S- LELABG - C5500 G5 Of 5 id lic GFR ESL 
JCI Gs LES Ol PE LUM SAI BI SE 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, 
তখন সালাম শেষ করার সঙ্গে সঙ্গে নারীগণ দাঁড়িয়ে যেতেন। তিনি 
দাঁড়ানোর পূর্বে সামান্য কিছুক্ষণ বসে থাকতেন । বর্ণনাকারী ইবন 
শিহাব যুহরী বলেন, আমার মনে হয় (আল্লাহই ভালো জানেন) সেটা 
এজন্য করতেন, যাতে নারীরা পুরুষদের বের হওয়ার পূর্বে ফিরে 
যেতে পারে।’* 
হে আল্লাহ! এ সকল (পূর্ববর্তী লোকদের যেভাবে আমল করার 
তাওফীক দিয়েছেন তেমনিভাবে আমাদেরও আমল করার তাওফীক 
দিন। হে দয়াময় প্রভু! আমাদের পিতা-মাতা এবং সকল মুসলিমকে 
ক্ষমা করুন। দরূদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মাদ ও 
তাঁর বংশধর ও সকল সাহাবীর ওপর । 


£৬ বুখারী: ৮৭০। 


৬৪ 


পঞ্চম আসর 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তাঁর দরজার দিকে আহ্বান 
করেন, যাকে চান তিনি সঠিক পথের দিশা দেন, নিজের কিতাব 
নাযিলের মধ্য দিয়ে যিনি নেয়ামতধন্য করেন, যে কিতাব “‘মুহকাম’ 
ও “মুতাশাবিহ’ সংবলিত, ফলে যাদের অন্তরে রয়েছে সত্যবিমুখ 
প্রবণতা তারা মুতাশাবিহ্‌ আয়াতগুলোর পেছনে লেগে থাকে । আর 
যারা জ্ঞানে পরিপক্ক, তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান 
আনলাম। আমি তাঁর প্রশংসা করি এ জন্য যে তিনি আমাকে সুপথের 
সন্ধান দিয়েছেন এবং এর উপায়-উপকরণ সহজলভ্য করেছেন। 
আর সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, 
তাঁর কোনো শরীক নেই, এমন সাক্ষ্য দিচ্ছি যা দ্বারা আমি তাঁর শাস্তি 
থেকে নাজাত প্রত্যাশা করি, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ 
তাঁর বান্দা ও রাসূল, যিনি পৃথিবীতে আগমন ও পৃথিবী থেকে 
গমনকালে কার্যক্ষেত্রে ছিলেন সবচে পূর্ণাঙ্গ মানুষ । 

দরূদ বর্ষিত হোক তাঁর ওপর, গারে হেরায় তার পরম সঙ্গী শ্রেষ্ঠ 
সাহাবী আবূ বকরের ওপর, উমরের ওপর যার মাধ্যমে আল্লাহ তাঁর 


৬৫ 


দীনকে সম্মানিত করেছেন এবং দুনিয়াকে তার দ্বারা অবিচল 

রেখেছেন, উসমানের ওপর যিনি নিজ বাসায় ও নিজ মিহরাবে শহীদ 

হয়েছেন, আলীর ওপর যিনি ইলমী বিষয়ের জটিলতা নিরসন ও 

অপ্রকাশ্য গূঢ় বিষয় উন্মোচনকারী, আর নবীর পরিবার-পরিজন ও 

সকল সাহাবীর ওপর যারা তাঁর প্রিয়জন ছিলেন। আর তাঁর উপর 

যথাযথ সালাম প্রদান করুন। 

০ আমার ভাইয়েরা! 

* আল্লাহ তা‘আলা বলেছেন: 

NE 5s ESS CE BLM HT CS SE Gl SY 

SA ALE BAL MA ORG IG ys Leelee 
[Y. ab © 

রিযিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে 

পারে এমন ব্যবসার, যা কখনো ক্ষতিগ্রস্ত হবেনা, কারণ আল্লাহ 

তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক 

দান করবেন । তিনি ক্ষমাশীল ও দয়ালু।’ {সূরা আল-ফাতির, আয়াত: 

২৯-৩০} 

[] আল্লাহর কিতাবের তিলাওয়াত দু’প্রকার । যথা- 

১। প্রথম প্রকার: হুকমী তিলাওয়াত। এটা হলো আল্লাহর কথাকে 


৬৬ 


বর্জন করে কিতাব তথা আল কুরআনের সকল হুকুম-আহকাম 
বাস্তবায়ন করা । এ বিষয়ে অন্য আসরে বিস্তারিত আলোচনা আসবে 
ইনশাআল্লাহ ৷ 
২। দ্বিতীয় প্রকার: শাব্দিক তিলাওয়াত । এটা হলো আল কুরআন 
পাঠ করা । এর ফযীলতের ব্যাপারে কুরআন ও সুন্নাহ হতে অনেক 
দলীল প্রমাণ রয়েছে। ফযীলত হয়তো পুরা কুরআনের ব্যাপারে 
আবার হয়তো নির্দিষ্ট কোনো সূরার ব্যাপারে রয়েছে আবার কখনো 
হয়তো নির্দিষ্ট কোনো আয়াতের ব্যাপারে রয়েছে। 
* যেমন বুখারী ও মুসলিমে উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

“ls; Sl ন Es) 
“তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজীদ শিক্ষা 
করেন এবং অন্যকে শিক্ষা দেন।”* 
* বুখারী ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু 
আনহা থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 


i বুখারী: ৫০২৭।৷ 


৬৭ 


B53 EG SNE dh LHS SANE 8 Sadho 
(OAT Se le 
“আল-কুরআনে দক্ষ ও পণ্ডিত ব্যক্তিবর্গ সম্মানিত পুণ্যবান 
ফেরেশতাদের সঙ্গে থাকবেন। যে ব্যক্তি কুরআন আটকে আটকে 
তিলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দু’টি 
প্রতিদান রয়েছে।”$ 
দুটি প্রতিদানের প্রথমটি হলো: তিলাওয়াতের, দ্বিতীয়টি হলো: 
পাঠকারীর কষ্টের। 
* অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আবু মূসা আল-আশ'‘আরী 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
LE ass LE Cty SEN FS STAGE shh a8 So 
52 Es GET SM FE STANCE I 5h of Jos 
“যে মুমিন কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলালেবুর মত, 
যা সুস্বাদু ও সুমবাণযুক্ত । আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না, 
তার দৃষ্টান্ত খেজুরের ন্যায় যার কোনো স্রাণ নেই কিন্তু তার স্বাদ 
মিষ্টি” 8? 


৪ বুখারী: ৪৯৩৭; মুসলিম: ৭৯৮। 
£৯ বুখারী; ৫৪২৭; মুসলিম: ২৪৩। 


৬৮ 


বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
Edd Cot ODES SEY STN 
“তোমরা কুরআন তিলাওয়াত কর । কেননা কুরআন কিয়ামতের দিন 
তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।” 
‘আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
SEMAN GT EGE 00 
(Dos 2256 
“তোমাদের কেউ কি এরূপ করতে পার না যে, সকালে মসজিদে 
গিয়ে মহান আল্লাহ্র কিতাব থেকে দুটো আয়াত জানবে অথবা 
পড়বে; এটা তার জন্য দু'টো উঙ্রীর তুলনায় উত্তম । আর তিনটি 
আয়াত তিনটি উ্ত্রী থেকে উত্তম, চারটি আয়াত চারটি উষ্ত্রী থেকে 


* মুসলিম: ৮০৪ । 


৬৯ 


উত্তম । আর (শুধু উদ্থরীই নয়, বরং একইসাথে) সমসংখ্যক উট লাভ 
করা থেকেও তা উত্তম হবে।” 
* তদ্রপ সহীহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 
ওয়াসাল্লাম বলেছেন: 
SLES HDS SS SG BUSS bs SESH EOD 
ESSN LSS ARN LSE ESL Lele EF Nh es 
tiie 2 DSSS; 
“যখন আল্লাহর কোনো ঘরে (মসজিদে) লোকজন একত্রিত হয়ে 
কুরআন তিলাওয়াত করে এবং নিজেদের মাঝে তা অধ্যয়ণ করে, 
তখন তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয়, আল্লাহর রহমত তাদেরকে 
আবৃত করে রাখে, ফেরেশতাগণ তাদের বেষ্টন করে রাখেন এবং 
করেন।”২ 
* তাছাড়া আরো এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 


* মুসলিম: ৮০৩। 
৫২ মুসলিম: ২৬৯৯; আবু দাউদ, ১৪৫৫ ৷ 
৭০ 


Sb) 02 is lc XE LE GANG STG 135 

) a 
“তোমরা কুরআনের যথাযথ যত্ন নাও, তা হিফাযত ও সংরক্ষণ কর। 
ওই সত্তার শপথ! যার হাতে মুহাম্মাদের জীবন, অবশ্যই উট তার 
রশি থেকে যেমন দ্রুত পালিয়ে যায় তার চেয়েও আরো তীব্র বেগে 
এ কুরআন চলে যায়। (অর্থাৎ কুরআনের প্রতি যত্নবান না হলে 
কুরআন স্মৃতি থেকে দ্রুত চলে যাবে৷)” ** 
* রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 

aD MEL TEA ES 

“তোমাদের কেউ যেন না বলে আমি অমুক অমুক আয়াত ভুলে 
গেছি। বরং তাকে ভুলিয়ে দেয়া হয়েছে।’*8 
হাদীসে ৬-১ ‘আমি ভুলে গেছি’ এ কথা বলবে না এজন্য যে, এতে 
করে কুরআন মুখস্থ করার পর গুরুত্বহীনতার কারণে ভুলে গেছে 
বুঝা যায়। তাই এভাবে বলা যাবে না। 
* অনুরূপ আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


«৩ বুখারী: ৫০৩৩; মুসলিম: ৭৯১। অর্থাৎ একটু গাফেল ও কুরআনের প্রতি 
অযত্নববান হলে কুরআন মুখস্থ থেকে দ্রুত চলে যাবে। 
৫ মুসলিম: ৭৯০ । 


৭১ 


5 


YE As Lab ALS a HLS be E55 155 5) 


FY 


RE 
BE iss BIG BE I IS; 25 
“যে ব্যক্তি কুরআনের একটি হরফ (অক্ষর) পাঠ করবে, তাকে 
একটি নেকী প্রদান করা হবে। আর প্রতিটি নেকী দশগুণ বৃদ্ধি করা 
হবে। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ । বরং 
আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।” ৫ 
আছে, তিনি বলেন: 
TE SENG YEA LLG HSC SCAG 
I dss LIES co DLS IL Ss GEOL dsp 52 ol 
SS bs DENG LIE SHES NS HAS ESV tS bo: 
MINIM GES AEBS BE SIL BENDS 
AEE 35 BEY B5 I ISS; S55 
‘নিশ্চয়ই এ কুরআন আল্লাহর দস্তরখান। তোমরা যথাসম্ভব তার 
দস্তরখান থেকে গ্রহণ কর। এ মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহর 
মজবুত রশি, সুদীপ্ত জ্যোতি, উত্তম নিরাময়কারী, যে তা আঁকড়ে 
ধরবে তার জন্য কুরআন ত্রাতা, যে অনুসরণ করে তা তার জন্য 
নাজাত ও মুক্তির মাধ্যম । সে সত্য থেকে এমনভাবে বিচ্যুত হবেনা 


৫৫ তিরমিযী: ২৯১০। 
৭২ 


যে তাকে ভরৎসনা করা হবে। সে বক্র পথে এমনভাবে যাবে না যে 
তাকে সোজা করতে হবে কুরআনের বিস্ময়ের শেষ নেই । অধিক 
পুনরাবৃত্তির কারণে তা পুরাতন হয় না (অর্থাৎ কুরআনের আয়াতের 
পুনরাবৃত্তি হলেও তাতে নতুনত্ব খুঁজে পাওয়া যায়। কারণ তার 
আবেদন চিরন্তন ৷) তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ আল্লাহ 
তোমাদেরকে তিলাওয়াতকৃত প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে 
নেকী দেবেন। জেনে রাখ, আমি বলি না আলিফ-লাম-মীম একটি 
হরফ, বরং আলিফ একটি, লাম একটি, এবং মীম একটি হ্রফ।” * 
০. আমার ভাইয়েরা! এই হলো আল-কুরআন পাঠের ফযীলত ৷ অল্প 
আমলে অধিক সাওয়াব, তবে তা শুধু সে লোকের জন্যই যে 
আল্লাহর সন্তুষ্টি ও তাঁর পক্ষ থেকে সাওয়াব কামনা করে। 
সুতরাং প্রতারিত ও প্রবঞ্চিত সেই ব্যক্তি যে কুরআনের ব্যাপারে 
শৈথিল্য প্রদর্শন করে। আর সে লোকই তে ক্ষতিগ্রস্ত যে লাভ 
এমনভাবে হাতছাড়া হয়ে গেছে যে সে সেটাকে আর কাটিয়ে 
উঠতে পারে নি। এই যে ফযীলতসমূহের ঘোষণা দেওয়া হয়েছে 
তার গোটা কুরআনকেই শামিল করে। 


*৬ হাদীসটির সূত্র দুর্বল । যা হাকেম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন, ১/৫৫৫, 
হাদীস নং ২০৪০। ইবনুল জাওযী রহ. বলেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদীস নয়, সম্ভবত এটি আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু 
‘আনহুর উক্তি । [আল-ইলাল আল-মুতানাহিয়া: ১/১০১] 

৭৩ 


০ আর কুরআনের সুনির্দিষ্ট সূরার ফযীলতের ব্যাপারেও অনেক 
হাদীস বর্ণিত রয়েছে। 
[] সেসবের মধ্যে সুরা ফাতেহা অন্যতম: 
* সহীহ বুখারীতে আবু সাঈদ ইবনুল মু'আল্লা রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: 
B Sell 55 BL IS I Sh LEH BB Eye DIES, 
ssh sh bh STN GED el 
‘অবশ্যই আমি তোমাকে কুরআনের বড় সূরাটি শেখাবো। সেটা হলো 
সূরা আল-ফাতেহা “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন” এটাই 
‘সাব‘উল মাসানী’ (বা বারবার পঠিত ৭টি আয়াত) এবং মহা 
কুরআন যা আমাকে দেওয়া হয়েছে।” ** 
* সূরা ফাতিহার এ ফযীলতের কারণেই সালাতের মধ্যে এ সূরা পাঠ 
করা সালাতের রুকন হিসেবে সাব্যস্ত হয়েছে; যা ছাড়া সালাত শুদ্ধ 
হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
SSIES LY TGS 
‘সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ল না তার সালাতই পূর্ণ হবে না।’৫ 


৭৭ বুখারী; ৫০০৬ । 
% বুখারী: ৭৫৬; মুসলিম: ৩৯৪ । 


৭8 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

MEE EE Us Ee BASING VS LE HBS Io 
EA MIG 4) $5 155358 4 

“যে ব্যক্তি এমন কোনো সালাত পড়ল যাতে সে সূরা ফাতিহা পাঠ 

করে নি সেটা অসম্পূর্ণ ।” কথাটি তিনি তিনবার বলেছেন। তখন 

ইমামের পেছনে থাকলে কী করবো? তিনি বললেন: তখন তা মনে 

মনে পাঠ করবে।'*৯ 

[7] অনুরূপ সুনির্দিষ্ট সূরার মধ্যে সূরা বাকারা ও সূরা আলে ইমরান 

অন্যতম। 

* নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

UBS 0 5 SEE CY Ss ITE A GAD E30 

55 se eo ০৬% Ee JEL Ee SEALE 

Gs J ES 545 BF GSS SY ENE ih gE 

di 
“তোমরা যাহরাওয়াইন তথা পুষ্পদ্বয় পাঠ করো, তা হলো সূরা 
বাকারা ও সূরা আলে ইমরান কারণ এ দুটো সূরা কিয়ামতের দিন 


৯ মুসলিম: ৩৯৫ ৷ 


৭৫ 


দু'টি মেঘমালার ন্যায় অথবা দু'দল পাখির ঝাঁকের মতো 
সারিবদ্ধভাবে উড়বে এমতাবস্থায় যে, তারা তাদের পাঠকদের পক্ষ 
নিয়ে বাক-বিতণ্ডা করবে। (জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অথবা 
জাহান্নামের ফিরিশতা যাবানিয়াদের সাথে)। তোমরা সুরা বাকারা পাঠ 
করো। কারণ তা গ্রহণ (করা বা মুখস্থ) করায় রয়েছে বরকত আর 
তা পরিত্যাগ করায় রয়েছে পরিতাপ। আর কোনো ‘বাতালা’ অর্থাৎ 
জাদুকর এটা অর্জন করতে পারে না ’*০ 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

SUMALIN Eis bE sh cal Spo 
‘যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করে 
না।’*> 
আর শয়তান এজন্য ঘরে প্রবেশ করে না; কারণ তাতে আয়াতুল 
কুরসী রয়েছে। 
* আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে 
বৰ্ণিত আছে যে, 


*০ মুসলিম: ৮০৪। 
৬১ তিরমিযী; ২৮৭৭ যদিও গ্রন্থকার বলেছেন যে এটা ইমাম মুসলিম বর্ণনা 
করেছেন । বস্তুত ইমাম মুসলিমের শব্দ হচ্ছে, (৭৮০) 
ENE 3 5E oh al 52 535 Se So 
৭৬ 


> det 45 Vy Bie dl on de ds dD Gls on Sh 
Gem 
“যে ব্যক্তি এ আয়াতুল কুরসী রাত্রি বেলায় পাঠ করল, আল্লাহর পক্ষ 
থেকে তার জন্য একজন সংরক্ষণকারী সার্বক্ষণিকভাবে থাকবে এবং 
শয়তান সকাল হওয়া পর্যন্ত তার কাছে আসতে পারবে না।” *২ 
* অনুরূপভাবে ‘আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে 
বৰ্ণিত, 
OS S DU 1s 5 Sle Hl Lo gl Lo 2, JU Js oh 
533 de Dl bo ASG DL Le IIE dl cbs os slid) 
5 N52 1385 SSUES DS gf CY ST Cis S59 
MELE Ne B54 5% 
“জিব্রাঈল আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে 
থাকা অবস্থায় বললেন, এই দেখুন এটা একটা দরজা আকাশ থেকে 
খোলা হয়েছে- ইতোপূর্বে কখনো তা খোলা হয়নি । রাবী বললেন, 
এরপর ওই দরজা থেকে একজন ফেরেশতা নাযিল হয়ে আল্লাহর 
নবীর সম্মুখে হাযির হয়ে বললেন: আপনি দু’টো নূরের সুসংবাদ 
গ্রহণ করুন যা আপনার পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি, সেটা 
হলো (১) সুরা ফাতিহা । (২) সূরা বাকারার শেষ আয়াতগুলো, 


১২ বুখারী: ২৩১১। 


৭৭ 


আপনি এ দুটো তিলাওয়াত করে যে কোনো হরফ দ্বারা যা চাইবেন 
তা আপনাকে দেয়া হবে।” ** 
[7] যে সমস্ত সূরা বিশেষ ফযীলতের জন্য সুনির্দিষ্ট সূরা ইখলাস 
(কুল হুয়াল্লাহু আহাদ) তাদের অন্যতম । 
* সহীহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ সূরার ব্যাপারে বলেছেন: 
TENE Jes el ax os lh 
‘সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন নিহিত, 
নিশ্চয়ই এ সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান।’*8 
অবশ্য ফযীলতের ক্ষেত্রে এটা কুরআনের এক তৃতীয়াংশের সমান এ 
কথাটির অর্থ এই নয় যে তা পুরো কুরআনের বিকল্প। এজন্য যদি 
কেউ এ সূরা সালাতে তিনবার পড়ে তা তার জন্য সূরা ফাতেহার 
বিকল্প হিসেবে গ্রহণীয় হবে না। বস্তুত কোনো কিছু ফযীলতের 
ক্ষেত্রে অন্য কিছুর সমপর্যায়ের হলেই এটা আবশ্যক নয় যে তা 
অপরটার বিকল্প হবে৷ যেমন সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, আবূ 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; 


** মুসলিম: ৮০৬ । 
* বুখারী: ৫০১৩ । 


৭৮ 


58 54 LEE LAG DUNT Do 5 TIS HINYY Ob 2 
eal Ali Bl Lal Ge IE 
“যে ব্যক্তি বলল, 

LTS ULIMIT Be 5 Yt535 HN 
সকল রাজত্ব তাঁর, তাঁর জন্য সকল প্রশংসা " এ দো'আ বা যিকরটি 
১০ বার পড়ে, সে যেন ইসমাইল ‘আলাইহিস সালামের সন্তানদের 
মধ্যে চারজন গোলামকে আযাদ করে দিল।” ১৫ 
তাবরানীর বর্ণনায় বলা হয়েছে, 

tI ae Jol ds be SE HE ISI SE) 
‘তা তার জন্য ইসমাঈল ‘আলাইহিস সালামের বংশধরদের মধ্য হতে 
চারজনকে আযাদ করার সমতুল্য হবে।’** 
এ দো'আর এ ফযীলত সত্ত্বেও যদি কারো উপর ৪ জন গোলাম 
আযাদ করার কাফফারা ধার্য হয় তখন সে এ যিকরটি করলে 
গোলাম আযাদের জন্য যথেষ্ট হবে না; যদিও ফযীলত বা সওয়াবের 
দিক থেকে মান সমান হয়। 


৬৫ বুখারী: ৬৪০৪; মুসলিম: ২৬৯৩ । 
*৬ তাবরানী, আল-মু‘জামুল কাবীর ৪/১৬৫, নং ২০৪০ । 
৭৯ 


[7] ফযীলত সম্পৰ্কিত সুনিৰ্দিষ্ট সূরার মধ্যে সূরা মুয়াওয়াযাতাইন 
তথা (কুল ‘আউযু বিরাব্বিল ফালাক) ও (কুল ‘আউযু বিরাব্বিন 
নাস) উল্লেখযোগ্য । 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

5555 BH MSG SE BSS SL GA DRM HOTh 

এ 

“তুমি কি দেখনি? আজ রাত্রিতে নাযিল হওয়া সেই আয়াতসমূহ! 

এরূপ আয়াত আর লক্ষ্য করা যায় না। সেগুলো হলো সুরা ফালাক 

ও সুরা নাস। তথা কুল ‘আউযু বিরাব্বিল ফালাক ও কুল ‘আউযু 

বিরাব্বিন নাস।” ** 

* নাসাঈতে এসেছে, 

Bl LS Alb os Le La of ize ih 5 le fe A 

MEE SC SCENT Cs HE os “le 
আননুকে নির্দেশ দিলেন এ সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার 
জন্য।” তারপর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 

“কোনো প্রার্থনাকারী এ দুটো সূরায় বর্ণিত প্রার্থনার মত প্রার্থনা করে 


৬: মুসলিম: ৮১৪। 


না। আর কোন আশ্রয়কারীও এ সূরায় বর্ণিত বিষয়ের মত আশ্রয় 

চায় না।” ১৮ 

০ সুতরাং হে আমার ভ্রাত্বৃন্দ! বেশি বেশি কুরআন তিলাওয়াতে 
রত থাকুন বিশেষ করে এ মাসে যাতে কুরআন নাযিল হয়েছে। 
কারণ এ মাসে অধিক কুরআন তেলাওয়াতের বিশেষ বৈশিষ্ট্য 
রয়েছে। 

- জিব্ৰাঈল (আলাইহিস সালাম) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়সাল্লামের কাছে প্রত্যেক বছর রমযান মাসে একবার পুরো 
কুরআন পেশ করতেন, পুনরাবৃত্তি করতেন । অবশেষে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বছর তিনি সেটা দু’বার 
পেশ করেন; যাতে তা রাসূলের হৃদয়ে স্থায়ী ও স্থির হয়ে যায় 
এবং পাশাপাশি বিষয়টি জোরালোভাবে প্রতিষ্ঠা করার জন্য 
এমনটি করেছেন।.** 

- অনুরূপভাবে সালাফে সালেহীন তথা আমাদের নেককার 
পূর্বসুরীগণ রমযান মাসে সালাতে ও সালাতের বাইরে কুরআন 
বেশি বেশি তিলাওয়াত করতেন। 


৬ নাসাঈ ৮/২৫৩, ২৫৪। 
৬৯ বুখারী: ৪৯৯৮। 
৮১ 


* ইমাম যুহরী (রহ.) রমযান মাস আগমন করলে বলতেন, এটা তো 

শুধু কুরআন তিলাওয়াত ও মানুষকে খাবার খাওয়ানোর মাস 

* এ মাহে রমযান আগমন করলে ইমাম মালেক (রহ.) হাদীস পাঠ, 

ইলমী মজলিস পরিত্যাগ করতেন এবং মুসহাফ থেকে কুরআন 

তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করতেন। 

* কাতাদা (রহ.) সর্বদা প্রতি সপ্তাহে একবার কুরআন খতম 

করতেন। আর রমযানে প্রতি তিন দিনে একবার খতম করতেন 

এবং রমযানের শেষ দশ দিন প্রতিদিন এক খতম করে পড়তেন। 

* ইব্রাহীম নাখ'য়ী (রহ.) রমযানে প্রতি তিন রাত্রিতে কুরআন খতম 

করতেন এবং শেষ দশ রাত্রিতে প্রতি দুই রাত্রিতে খতম করতেন। 

* আসওয়াদ (রহ.) প্রতি মাসেই দুই রাত্রিতে পুরা কুরআন পাঠ 

করতেন। 

০ ভ্রাতৃবৃন্দ! আপনাদের প্রতি আল্লাহ রহম করুন। অতএব 
আপনারা এসব পুণ্যবান মনীষীদের অনুসরণ করুন, তাঁদের পথে 
অনুগামী হয়ে পূতঃহৃদয় পুণ্যবান ফেরেশতাদের সঙ্গী হোন । আর 
রাত ও দিনের সময়গুলো এমন কিছুতে কাজে লাগান যা 
আপনাদেরকে প্রতাপশালী ক্ষমাশীল রবের নৈকট্যশীল করবে; 
এ যেন দিনের এক মুহূর্তকাল মাত্র! 


৮২ 


হে আল্লাহ, আপনি আমাদের সেভাবে কুরআন তিলাওয়াতের 
তাওফীক দিন যেভাবে করলে আপনি খুশি হবেন এবং এর মাধ্যমে 
আপনি আমাদের শান্তির পথ দেখান, এর দ্বারা আমাদেরকে অন্ধকার 
থেকে আলোয় বের করে আনুন, আর একে আমাদের বিপক্ষে নয় 
আমাদের পক্ষে প্রমাণ বানিয়ে দিন হে সৃষ্টিকুলের পালনকর্তা । 

হে আল্লাহ আপনার আপন করুণায় এ কুরআনের মাধ্যমে জান্নাতে 
আমাদের উঁচু স্তর প্রদান করুন এবং জাহান্নামের স্তরসমূহ থেকে 
নাজাত দিন । আর আমাদের যাবতীয় গুনাহের ক্ষতিপূরণ করে দিন। 
আমাদেরকে এবং পিতা-মাতা ও সকল মুসলিমকে ক্ষমা করুন হে 
পরম করুনাময়! আর সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী 
মুহাম্মদ, তাঁর পরিবার ও সকল সাহাবীর ওপর। 


৮৩ 


ষষ্ঠ আসর 
সিয়ামের বিধানের দিক থেকে মানুষের প্রকারভেদ 


সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি নিজ প্রজ্ঞা অনুযায়ী যা সৃষ্টি ও 
নির্মাণ করেছেন তা করেছেন সুনিপুণ। পথ ও পদ্ধতি হিসেবে প্রবর্তন 
করেছেন শরীয়তকে, যাতে রয়েছে দয়া ও প্রজ্ঞার সমন্বয়। 
প্রয়োজনে নয় বরং আমাদেরই প্রয়োজনে ক্ষমা করেন তাকে যে 
তার রবের কাছে ফিরে আসে এবং তাঁর কাছে যায় আর বিপুল 
পরিমান দান করেন তাকে যে সৎকর্মশীল হয়। 

1: LL ESS CS bias 5s 
“আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে 
অবশ্যই আমাদের পথে পরিচালিত করব।’ {সূরা আল-‘আনকাবৃত, 
আয়াত: ৬৯} আমি তাঁর নে‘আমতসমূহের ওপর তাঁর স্তুতি গাই ও 
প্রশংসা করি। 
আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই, তাঁর কোনো অংশীদার নেই, এমন সাক্ষ্য যা দ্বারা আমি 
দারুন নাঈম তথা নে'আমত ও আনন্দপূর্ণ বাড়ী জান্নাত লাভ ধন্য 


৮৪ 


হতে পারি। আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর বন্দা ও 
রাসূল, যাকে তিনি সব আসমান ছাড়িয়ে উপরে নিজের কাছে 
নিয়েছিলেন ফলে তিনি তাঁর নৈকট্য লাভ করেছিলেন। 
আল্লাহ সালাত পেশ করুন তাঁর ওপর, তাঁর সাথী আবূ বকরের 
ওপর যিনি ইবাদতের কষ্টের উপর প্রতিষ্ঠিত থেকেছেন সন্তষ্টচিত্তে, 
যাকে আল্লাহ তার বাণী, 

[530 CEG HTL SIE Y 3 S55 HY 
“যখন তিনি তার সাথীকে বলছিলেন, পেরেশান হয়ো না, নিশ্চয় 
আল্লাহ আমাদের সাথে রয়েছেন” । [সূরা আত-তাওবাহ: ৪০] দ্বারা 
সম্মানিত করেছেন। অনুরূপভাবে উমরের ওপর, যিনি ইসলামের 
বিজয়গৌরব ছিনিয়ে এনেছেন ফলে তা আর দুর্বল অসহায় থাকেনি, 
উসমানের ওপর যিনি তাকদীরে সন্তুষ্ট থেকেছেন অথচ তার দুয়ারে 
মৃত্যু হাতছানি দিয়েছে। তদ্রপ আলীর ওপর, যিনি বংশগত দিক 
থেকে রাসূলের নিকটজন এবং যিনি লক্ষ্যে পৌঁছেছেন। তাছাড়া 
রাসূলের সকল পরিবার-পরিজন এবং বিশ্বস্ত ও সম্মানিত সাহাবীর 
ওপর ৷ আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও বর্ষণ করুন। 
০ ভাইয়েরা আমার, তৃতীয় আসরে উল্লেখিত হয়েছে যে, 


৮৫ 


সাওমের ফরয হওয়া প্রথমত দুটি পর্যায়ে বিভক্ত ছিল। এরপর 
সাওমের বিধান স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। ** 
০ কিন্তু এ সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের দশটি প্রকার রয়েছে: 
প্রথম প্রকার: এঁ সব মানুষ যারা মুসলিম, বালেগ বা প্রাপ্ত বয়স্ক, 
সুস্থ জ্ঞানসম্পন্ন, মুকীম, সামর্থযবান ও বাধামুক্ত 
এ প্রকার মানুষদের উপর রমযানের সাওম যথাসময়ে আদায় করা 
ওয়াজিব । কুরআন, সুন্নাহ ও ইজমার দলীলসমূহ এর উপর 
প্রমাণবহ। 
* আল্লাহ তা'আলা বলেন: 
৬ 53 24883 A G58 Brill a5 dl sf SUG 348) 

[Ae 55d LAS Aen I 8 SE; 
হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার 
পার্থক্যকারীরূপে । সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত 
হবে, সে যেন তাতে সিয়াম পালন করে।’ {সূরা আল-বাকারা, 
আয়াত: ১৮৫} 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(Pe J 3 


৭০ দেখুন, পৃ, 
৮৬ 


‘যখন তোমরা রমযানের চাঁদ দেখবে, তখন সিয়াম পালন করবে।’* 
* আর পৃথিবীর সব মুসলিম রমযানের সিয়াম ফরয হওয়ার ব্যাপারে 
ইজমা বা একমত্য পোষণ করেছেন। 

[] কাফিরের ওপর সিয়াম ফরয নয় এবং কাফিরের সিয়াম 
বিশুদ্ধও হবে না। কারণ সে ইবাদত করার যোগ্য নয়। তাই 
যদি সে মাহে রমযানের মাঝখানে মুসলিম হয়, তাহলে বিগত 
দিনগুলোর সিয়াম কাযা করা তার উপর আবশ্যক নয়। 

* কারণ, আল্লাহ তা'আলা বলেছেন: 

[AJB LAL HE LLL ES LAE SD HY 
‘যারা কুফরী করেছে তুমি তাদেরকে বল, যদি তারা বিরত হয় 
তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে।’ {সূরা 
আল-আনফাল, আয়াত: ৩৮} 
তবে যদি কাফির রমযানের কোনো দিনের মধ্যভাগে মুসলিম হয়, 
তাহলে এই দিনের বাকী সময় সিয়াম পালন করা তার জন্য 
আবশ্যক । কারণ বিরত থাকার সময় পাওয়ার পর থেকে বিরত 
থাকার বিধান মানতে সে বাধ্য । 
দ্বিতীয় প্রকার: নাবালেগ শিশু। 


» বুখারী: ১৯০৫; মুসলিম: ১০৮১। 


৮৭ 


তার ওপর সিয়াম ফরয হবে না; যতক্ষণ না সে বালেগ হবে। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

85 FE EE AES TEES ES SUES SE DY 
“রতন ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ রাখা হয়েছে। (শর'ঈ 
বিধানের বাধ্য-বাধকতার আওতামুক্ত রাখা হয়েছে) (১) ঘুমন্ত ব্যক্তি 
যতক্ষণ না জাগ্রত হবে, (২) নাবালেগ যতক্ষণ না সে বালেগ হবে 
এবং (৩) পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে।”*২ 

কিন্তু সালাফে সালেহীনের অনুকরণ ও অনুসরণে অভিভাবগণ নিজ 
নিজ নাবালেগ সন্তানকে সিয়ামের চর্চা করাবে, যাতে বালেগ হওয়ার 
পর ইবাদত সহজ হয়। 

নাবালেগ সন্তানদের রোযা রাখাতেন এবং মসজিদে নিয়ে যেতেন 
এবং তাদের জন্য তুলা, পশম ইত্যাদির খেলনা বানিয়ে দিতেন। 
খাবার না পেয়ে কাঁদলে তারা ওই ছোট সন্তানদের খেলনা দিতেন, 
ওরা খেলনা পেয়ে খেলত এবং খাবারের কথা ভুলে যেত *'*। 


৭২ মুসনাদে আহমাদ ৬/১০০, ১০৪; আবূ দাউদ: ৪৩৯৮; নাসাঈ: ৬/১৫৬ নং 
৩৪৩২; মুস্তাদরাকে হাকেম ২/৫৯ । 
% দেখুন, বুখারী: ১৯৬০; মুসলিম: ১১৩৬ ৷ হাদীসটি আশুরার সাওমের সাথে 
সংশ্লিষ্ট হলেও ফরয সাওমের সাথে তা আরও বেশি যুক্তিযুক্ত । কারণ, তখন 
৮৮ 


আজকের দিনে অনেক অভিভাবককে এ বিষয়ে গাফেল ও উদাসীন 

দেখা যায় । তারা নাবালেগ শিশু-সন্তানদের সিয়াম পালনের নির্দেশ 

দেন না। বরং আগ্রহ থাকা সত্ত্বেও তাদের প্রতি অনুচিত মায়া 

দেখিয়ে সিয়াম পালনে নিষেধ করেন। 

অথচ বাস্তবতা হলো, ইসলামের মৌলিক নিদর্শনাবলী ও তার 

মূল্যবান শিক্ষার ওপর প্রশিক্ষণ দেয়াই সন্তানের প্রতি প্রকৃত 

ভালোবাসার দাবী ৷ সুতরাং যে অভিভাবক নাবালেগ শিশুসন্তানদের 

সিয়াম পালন থেকে নিষেধ করেন অথবা এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন 

করেন, তিনি তাদের জন্য যালেম হিসেবে বিবেচিত হবেন এবং 

নিজের উপরও । হ্যাঁ! যদি তারা সাওম পালন শুরু করে দেওয়ার পর 

তিনি দেখতে পান যে সিয়াম পালনে তাদের ক্ষতি হয়ে যাবে তখন 

তাদেরকে তা থেকে নিষেধ করায় কোনো অসুবিধা নেই । 

০ উল্লেখ্য, তিনটি বিষয়ের যে কোনো একটির মাধ্যমে পুরুষ 
সন্তানের বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া প্রমাণিত হবে: 

এক: স্বপ্নদোষ বা অন্য কোনোভাবে বীর্যপাত হওয়া ৷ 

* কারণ, আল্লাহ তাআলা বলেছেন: 


আশুরার সাওম ফরয ছিল, পরে সেটা সুন্নাত করে দিয়ে রমযানের সাওম ফরয 
করা হয়েছে । [সম্পাদক] 
৮৯ 


(a or Sl SHLD Tis JEST LY 
[0৭:5] 
‘আর তোমাদের সন্তান-সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তারাও 
যেন অনুমতি প্রার্থনা করে যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি 
প্রার্থনা করত’ {সূরা আন-নূর, আয়াত: ৫৯} 
* অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
EE E35 Lo 
প্রতিটি বালেগের জন্য জুম‘আর দিন গোসল করা ওয়াজিব।’* 
দুই: নাভীর নিচের পশম গজানো । এ ব্যাপারে আতিয়া আল-কুরাযী 
ISIE SSSI GSLs EM Lo GA FS 
ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল । অতঃপর যাদের নাভীর 
নিচে পশম গজিয়েছিল, তাদের হত্যা করা হয়েছিল। যাদের পশম 
গজায়নি তাদের ছেড়ে দেয়া হয়েছিল।’'৫ 
তিন: ১৫ বছর বয়সে উপনীত হওয়া 


* বুখারী: ৮৭৯; মুসালিম: ৮৪৬। 
% আহমদ: ৪/৩৪১, ৫/৩৭২; নাসাঈ: ৬/১৫৫, নং ৮৫৬৭। 
৯০ 


* এ ব্যপারে আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, 
Ae Ef UG Al FS Ss SE Lo DIS FE Soh 
5k Be 
“আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সামনে উহুদ 
যুদ্ধের দিন যুদ্ধের জন্য পেশ করা হলো। আমার বয়স তখন ১৪ 
বছর ছিল। তিনি তখন আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নি 
(আমি নাবালেগ বলে আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন নি)’।’*৬ 
ইমাম বায়হাকী ও ইবনে হিব্বান সহীহ গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ধিত 
আকারে বর্ণনা করেন: আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু 
বলেন, 
SELES SE GN SSE sl Sof ELL G5 tlh 
‘তিনি মনে করেন নি যে আমি বালেগ তথা প্রাপ্তবয়স্ক হয়েছি। 
অতঃপর খন্দকের যুদ্ধের সময় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের সামনে যুদ্ধের জন্য পেশ করা হলো, তখন 
আমার বয়স ১৫ বছর সে সময় তিনি আমাকে যুদ্ধের অনুমতি 
দিলেন।' 


৬ তবন মাজাহ: ২৫৪৩ ৷ 
৭ ব্ৰাইহাকী: ৩/৮৩, ৬/-৫৫, ৮/২৬৪, ৯/২১,২২ ৷ ইবনে হিব্বান: ৪৭২৮ । 
৯১ 


তাছাড়া বাইহাকী ও ইবন হিব্বান এর সহীহ গ্রন্থে সহীহ সনদে 
আরও এসেছে, ॥৫= 51, “আর তিনি মনে করলেন যে, আমি 
বালেগ হয়েছি ।” 
ENR BIS LS Sh BANE BE ELL: 00 I 
rE) Sp MINE IE SI DTI 155 Sp IE 
EAE LE ES 2 Goa) 
“নাফে‘ (রহ.) বলেন, তারপর আমি উমর ইবনে আব্দুল আযীয 
(খলীফাতুল মুসলিমীন)-এর কাছে গমন করে এ হাদীসটি বর্ণনা 
করলে তিনি বললেন, “এটিই হলো ছোট ও বড়র মধ্যে সীমারেখা ৷” 
তারপর তিনি কর্মচারীদের উদ্দেশে লিখলেন, “যারাই ১৫ বছর 
বয়সে উপনীত হবে তাদের জন্যই রাজকোষ থেকে ভাতা নির্ধারণ 
করা হবে৷" 
* আর মেয়েরা বালেগা (প্রাপ্ত বয়স্কা) হবে পুরুষদের বালেগ হওয়ার 
মতই তবে তাদের উপরোক্ত তিনটির সাথে চতুর্থ একটি আলমতও 
রয়েছে। আর সে চতুর্থটি হলো: হায়েয বা খতুবতী হওয়া । 
সুতরাং যখন মেয়েদের হায়েয হয়, তখন তার ওপর শরীয়তের 
যাবতীয় নির্দেশ পালন করা আবশ্যক । যদিও বয়স ১০ বছর না 
হয়। 


% বুখারী; ২৬৬৪ ও ৪০৯৭ । 
৯২ 


আর যদি কেউ রমযান মাসে দিনের বেলায় বালেগ-বালেগা হয়, 
তাহলে যদি সে দিন সাওম পালনরত অবস্থায় বালেগ-বালেগা হয় 
তাহলে সে তার সাওম পূর্ণ করবে। আর যদি সে দিন সাওম 
ভঙ্গকারী হিসেবে থাকে তবে দিনের বাকি সময় পানাহার থেকে 
বিরত থাকবে; কারণ সিয়াম পালন যাদের ওপর ওয়াজিব এক্ষনে 
সে তাদের অন্তর্ভুক্ত হয়েছে। তবে তাকে এ দিনের সাওম কাযা 
করতে হবে না; কারণ সাওমের জন্য পানাহার ইত্যাদি থেকে বিরত 
থাকার সময় (সুবহে সাদিকের সময়) যাদের উপর পানাহার ইত্যাদি 
থেকে বিরত থাকতে হয় সে তখন তাদের অন্তর্ভুক্ত ছিল না। 
তৃতীয় প্রকার: পাগল তথা সুস্থজ্ঞানশূন্য ব্যক্তি 

সুতরাং পাগল, অচেতন ও মাতালের ওপর সিয়াম ফরয নয়৷ যেমন 
পূর্বোক্ত হাদীস থেকে জানা গেল: রাসুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

I FE EE BSE HEELS BS SME SB SE GS 
‘তিন ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ রাখা হয়েছে। (শর'ঈ 
বিধানের বাধ্য-বাধকতার আওতামুক্ত রাখা হয়েছে) (১) ঘুমন্ত ব্যক্তি 


৯৩ 


যতক্ষণ না জাগ্রত হবে, (২) নাবালেগ যতক্ষণ না সে বালেগ হবে 
এবং (৩) পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে।'** 
পাগল যদি সিয়াম পালন করে তাহলে তা সহীহ হবে না। কারণ 
পাগলের কাছে এমন বিবেক নেই যা দ্বারা সে ইবাদত বুঝবে ও 
তার নিয়ত বুঝবে । আর নিয়ত ছাড়া ইবাদত বিশুদ্ধ হয় না। কারণ, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

HEF Ctl BI CSG SE SUEY Ch 
‘সকল আমল বা কাজে ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল । আর 
প্রত্যেক মানুষের জন্য তা-ই রয়েছে যা সে নিয়ত করল।’”* 
যদি কখনও পাগলামী করে আবার কখনো সুস্থ হয়, তাহলে 
পাগলামী অবস্থা বাদে সুস্থ অবস্থায় সিয়াম পালন করা আবশ্যক । 
যদি দিনের মধ্য ভাগে পাগল হয়ে যায়, তাহলে তার সিয়াম বাতিল 
হবে না। যেমনিভাবে কেউ অসুস্থ বা অন্য কোনো কারণে জ্ঞান 
হারিয়ে ফেললো তার সিয়াম ভঙ্গ বা বতিল হয় না। কারণ সে 
সিয়ামের নিয়ত করেছে সুস্থ ও জ্ঞান থাকা অবস্থায় । বাতিল বলার 
সপক্ষে কোনো দলীল নেই; বিশেষ করে যখন এটা জানা যাবে যে, 


৯ আবু দাউদ: ৪৩৯৯; নাসাঈ: ৩৪৩২ ৷ 
% বুখারী: ৬৬৮৯; মুসলিম: ১৯০৭ । 


5৪ 


তার পাগলামী সুনির্দিষ্ট কিছু সময় সংঘটিত হয়ে থাকে। সুতরাং 
তার সিয়াম বাতিল হবে না। 

তাই যেদিন পাগলামী করেছে ওই দিনের সিয়াম কাযা করাও 
আবশ্যক নয়। 

আর যদি পাগল রমযান মাসে দিনের বেলায় সুস্থ হয়, তাহলে 
সেদিনের বাকি অংশ তার জন্য সিয়াম পালন আবশ্যক; কারণ সে 
তখন যাদের উপর সিয়াম পালন করা ফরয তাদের অন্তর্ভুক্ত 
হয়েছে। তবে তার ওপর এ সাওমটি কাযা করা আবশ্যক নয়। 
যেমনটি শিশু বালেগ হলে এবং কাফের মুসলিম হলে কাযা আবশ্যক 
হয় না। 

চতুৰ্থ প্রকার: স্মৃতি হারানো ও ভালো-মন্দের তারতম্য বোধশূন্য 
বয়োবৃদ্ধ ব্যক্তি। 

এ ধরণের ব্যক্তিদের ওপর সিয়াম পালন কিংবা মিসকীন খাওয়ানো 
কোনোটাই আবশ্যক নয়। কারণ ভালো-মন্দ নির্ণয় করার জ্ঞান না 
থাকার কারণে তিনি শরয়ী মুকাল্লাফ (বাধ্য-বাধকতা) অবস্থায় থাকেন 
না। এ ধরনের লোককে ভালো-মন্দ পার্থক্য করতে পারে না এমন 
শিশু হিসেবে গণ্য করা হবে। 

যদি তাঁর কখনো পার্থক্য করার জ্ঞান থাকে আবার কখনো পার্থক্য 
করার জ্ঞান থাকে না এমন অবস্থা হয়, তাহলে পার্থক্য করার জ্ঞান 
থাকা অবস্থায় সাওম ফরয হবে । জ্ঞানশূন্য অবস্থায় ফরয হবে না। 


৯৫ 


আর সালাত সিয়ামের মতোই ৷ জ্ঞানহীন অবস্থায় সালাত পড়া 
আবশ্যক নয়, জ্ঞান থাকা অবস্থায় সালাত পড়া অবশ্যক ৷ 
পঞ্চম প্রকার: সাওম পালনে এমন ধারাবাহিক অক্ষম ব্যক্তি যার 
অক্ষমতা দূর হওয়ার সম্ভাবনা নেই: 
যেমন অতিশয় বয়োবৃদ্ধ ব্যক্তি বা এমন রোগী যার রোগ আরোগ্য 
হওয়া আশা করা যায় না। এর উদাহরণ হচ্ছে, ক্যানসার বা অনুরূপ 
রোগ । অতএব এমন ব্যক্তির জন্য সিয়াম পালন ফরয নয়। কারণ 
সে এতে অক্ষম । 
* আর আল্লাহ তা'আলা বলেছেন : 
[Np (ELT HEC 

‘যতটুকু পার তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো।’ {সূরা 
আত-তাগাবুন, আয়াত: ১৬} 
* আল্লাহ তা'আলা আরও বলেছেন: 

IEAM EG ICE LET 
‘আল্লাহ্‌ সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব চাপিয়ে দেন না।’ {সুরা আল- 
বাকারাহ্‌, আয়াত: ২৮৬} 
তবে ওই অক্ষম ব্যক্তির জন্য প্রতি সাওমের বদলে রোজ একজন 
মিসকীনকে খাওয়ানো আবশ্যক। কারণ আল্লাহ তা'আলা সাওম ফরয 
হবার প্রাথমিক সময়ে খাবার খাওয়ানোকে সাওম পালনের সমান 
বলে গণ্য করেছিলেন, যখন এতদোভয়ের যে কোনো একটি করার 


৯৬ 


অনুমতি ছিল। সুতরাং সাওম পালনে অক্ষম ব্যক্তির জন্য প্রত্যেক 

সাওমের বদল হিসেবে খাবার খাওয়ানো সুনির্ধারিত হয়ে গেল; 

কারণ খাবার খাওয়ানো সাওম পালনের বিকল্প। 

[] আর খাবার খাওয়ানোর ব্যাপারে দু’টির যে কোনোটি গ্রহণ 

করার সুযোগ রয়েছে, 

- প্রত্যেক মিসকীনকে আলাদাভাবে খাদ্য ভাগ করে দেয়া যায়। 

প্রত্যেকের জন্য এক মুদ্দ উন্নত গম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামের সা‘ এর চারভাগের একভাগ । আর এক মুদ্দ এর 

পরিমান হচ্ছে, “আধা কিলো ও ১০ গ্রাম” ভারী ভালো গম। 

- আবার খাবারের আয়োজন চূড়ান্ত করে সব মিসকীনকে দাওয়াত 

দিয়ে নির্ধারিত দিনের হিসেব অনুযায়ী খাওয়ানো যেতে পারে। 

ইমাম বুখারী বলেন: 

HEME HS UI SAB IBC FE TSN LS 
IBGE SE LSC 05 $ 

বয়স্ক বৃদ্ধ লোক যখন সিয়াম পালনে অক্ষম হবেন, তখন তিনি 

আনাস রাদিয়াল্লাহু ‘আনহুর পদাংক অনুসরণ করবেন । আনাস বয়স্ক 

হবার পর এক বছর কিংবা দু’বছর প্রত্যেক দিন একজন 

মিসকীনকে রুটি ও গোশত খাওয়াতেন এবং সাওম ভাঙ্গতেন।** 


বুখারী (ব্যাখাগ্রন্থ ফাতহুল বারীসহ) : ৮/১৭৯ 
৯৭ 


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা নারীর ব্যাপারে 

বলেছেন, তারা যদি সাওম পালনে অক্ষম হন, তাহলে প্রতি সাওমের 

স্থলে একজন মিসকীনকে খাওয়াবে।’২ 

০. আমার ভাইয়েরা! শরীয়ত মহান আল্লাহর পক্ষ থেকে হিকমত ও 
রহমতস্বরূপ। আল্লাহ এর দ্বারা বান্দাদের প্রতি অনুগ্রহ 
করেছেন। কারণ এ শরীয়তের মূল ভিত্তিই হচ্ছে সহজতা ও 
প্রজ্ঞা এবং সুচারুরূপ ও প্রজ্ঞার উপর। আল্লাহ তাআলা প্রত্যেক 
নিজ নিজ কার্য আঞ্জাম দিতে পারে এবং এর দ্বারা তার অন্তরে 
লাভ করে প্রশান্তি এবং মনে আসে তৃপ্তি। যাতে প্রত্যেকেই রব 
হিসেবে আল্লাহ, দীন হিসেবে ইসলাম ও নবী হিসেবে মুহাম্মদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর সন্তুষ্ট হতে পারে। 

০ সুতরাং হে মুমিনগণ, আপনারা আল্লাহর প্রশংসা ও শুকরিয়া 
আদায় করুন, এ মূল্যবান দীনের ওপর আর আপনাদের 
হেদায়েতের মাধ্যমে যে অফুরন্ত নেয়ামত আপনাদের দিয়েছেন 
তার ওপর । কারণ পৃথিবীতে বহু মানুষ পথভ্রষ্ট ও পথহারা হয়ে 
গেছে। আর আল্লাহর নিকট আপনারা প্রার্থনা করুন যাতে তিনি 
আপনাদেরকে আমৃত্যু দীনের ওপর অটল ও অবিচল রাখেন। 


২ বুখারী; ৪৫০৫ 
৯৮ 


হে আল্লাহ! আমরা আপনার কাছে প্রার্থনা করছি; কারণ আপনিই 
আল্লাহ, আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আপনি একক 
অদ্বিতীয়, অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই, যিনি কারও সন্তান 
নন এবং কেউ তাঁর সমকক্ষ নন, হে মহিমান্বিত, সম্মানিত ও 
অনুগ্রহপ্রদর্শনকারী, হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা! হে চিরঞ্জীব, 
হে অবিনশ্বর! আমরা আপনার কাছে চাই যেন আপনি আমাদেরকে 
সেটার তাওফীক দিন যা আপনি আপনি পছন্দ করে এবং যাতে 
আপনি সন্তুষ্ট এবং আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা 
আপনাকে রব হিসেবে, ইসলামকে দীন ও মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। 
আপনার কাছে আরও প্রার্থনা করি, আপনি আমাদের আমৃত্যু এর 
ওপর স্থির ও অবিচল রাখুন । আর আপনি আমাদের জীবনের সমুদয় 
পাপরাশি ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য 
করুণা বর্ষণ করুন। নিশ্চয় আপনি মহান দাতা । 

আর সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তাঁর 
পরিবার, সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত আগত সব অনুসারীর ওপর ৷ 


5৯ 


সপ্তম আসর 
সিয়ামের বিধানের দিক থেকে মানুষের প্রকারভেদের অবশিষ্ট 
আলোচনা 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সমকক্ষের উর্ধ্বে, সব 
ধরনের ক্রর্ট ও বৈপরিত্ব থেকে মুক্ত, স্ত্রী ও সন্তানদের থেকে পবিত্র, 
দৃঢ় সপ্তক (সাত আসমান) উত্তোলনকারী, খুঁটিবিহীন ওপরে 
স্থাপনকারী, ভুূমণ্ডলকে সমতলকারী, মজবুত পেরেকসমূহ 
(পর্বতমালা) দ্বারা সুস্থিরকারী, মনের গোপনীয়তা ও অন্তরের ভেদ 
সম্পর্কে অবগত, সঠিক-ভ্রান্ত পথিক যা হয়েছে ও হবে তার 
এবং তাঁর ভালোবাসার ময়দানে সংসারবিরাগী বান্দাদের ঘোড়াগুলো 
বিচরণ করে। তিনিই তালাশকারীদের তালাশস্থল এবং পথিকদের 
গন্তব্যস্থল ৷ বহনকারীরা তাঁর জন্যই বহন করে এবং প্রচেষ্টাকারীরা 
তাঁর জন্যই চেষ্টা করে। অন্ধকারে কালো পিঁপড়ের পদবিক্ষেপও তিনি 
দেখেন। গোপন চেতনা থেকে নফসে যে কুমন্ত্রণার জন্ম তিনি তারও 
খবর রাখেন। প্রার্থনাকারীদের প্রতি তিনি বদান্যতা দেখান এবং 
তাদের পাথেয় আরও বাড়িয়ে দেন। আর লক্ষ্য পানে নিষ্ঠকর্মীদের 


তিনি অধিক দান করেন। আমি তাঁর স্তুতি গাই সকল সংখ্যা ছাড়িয়ে 
এবং তাঁর নেয়ামতের উপর শুকরিয়া জানাই, আর যখনই তার 
শোকর আদায় করা হয় তখনই তা যায় বেড়ে। 
আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই, তাঁর কোনো অংশীদার নেই, তিনিই মালিক ও বান্দাদের 
প্রতি দয়ালু, আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর বান্দা ও 
রাসূল, যিনি সব দেশের সব মানুষের জন্য প্রেরিত হয়েছেন। 
আল্লাহ সালাত পাঠ করুন তাঁর ওপর, তাঁর সাথী আবূ বকরের ওপর 
যিনি নিজের জান, মাল যথেষ্ট পরিমাণ ব্যয় করেছেন, উমরের ওপর 
যিনি ইসলামের বিজয় কৃতিত্ব দেখিয়েছেন এবং চমৎকার নৈপুণ্য 
প্রদর্শন করেছেন, উসমানের ওপর যিনি কঠোর সময়ে 
না গৌরব হবে! অনুরূপভাবে আলীর ওপর যিনি বীরত্ব ও 
নিভীকতায় সুবিদিত, আল্লাহ আরও সালাত পেশ করুন নবীর সকল 
পরিবার-পরিজন, সঙ্গী-সাথী ও কিয়ামত পর্যন্ত অনাগত সব সুন্দর 
অনুসারীর ওপর । আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও পেশ 
করুণন। 
০ প্রিয় ভাইয়েরা! সিয়াম পালনের হুকুম আহকামের ব্যাপারে 
মানুষের পাঁচটি শ্রেণীর আলোচনা পূর্বে পেশ করেছি । এ আসরে 
এসব প্রকারের মধ্য থেকে আরেকটি দলের আলোচনা করবো: 


১০১ 


ষষ্ঠ প্রকার: মুসাফির ব্যক্তি যিনি সাওম ভাঙ্গার কৌশল হিসেবে 

সফরের সংকল্প করেন নি। 

০ যদি মুসাফির সাওম ভাঙ্গার কৌশল হিসেবে সংকল্প সফর শুরু 
করে তাহলে সাওম ভাঙ্গা তার জন্য হারাম হবে। তখন সাওম 
পালনই তার জন্য ফরয হয়ে যাবে। 

০ পক্ষান্তরে সে যদি সফরকে কৌশল হিসেবে গ্রহণ না করে তবে 
সে সাওম পালন বা সাওম ভঙ্গ করার এখতিয়ার পাবে। তার 
সফরের সময়সীমা দীর্ঘ হোক কিংবা সংক্ষিপ্ত। হোক তার সফর 
কোনো উদ্দেশ্যে আকস্মিক কিংবা ধারাবাহিক । যেমন পাইলট বা 
ভাড়া গাড়ির ড্রাইভার ৷ কারণ, 

* আল্লাহর বাণীতে সফরের কথা ব্যাপকার্থেই এসেছে: 

J; Ae BL SLM SHS LS Yo GUS SE 55} 

[\Ao DAML AAS, 2 

‘আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে তার সিয়াম 

অন্য সময় আদায় করে নেবে। তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ্‌ 

তাই চান এবং তোমাদের জন্য যা কষ্টকর তা তিনি চান না।’ {সূরা 

আল-বাকারাহ্‌, আয়াত: ১৮৫} 

* বুখারী ও মুসলিমে আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে 

বর্ণিত, তিনি বলেনঃ 


১০২ 


ys. SRE BE SLB rss BA 2546 Bl be Al GE 
lal FE bal 

তখন সিয়াম পালনকারী ভঙ্গকারীকে দোষ দিত না এবং সিয়াম 

ভঙ্গকারীও পালনকারীকে দোষারোপ করত না।””* 

* সহীহ মুসলিমে বর্ণিত ‘আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু 

থেকে বর্ণিত, তিনি বলেন: 

I ESS LS CS LA DOTA 


EA 


wing ie 


“তারা (সাহাবীগণ) মনে করতেন, যে নিজের মধ্যে শক্তি অনুভব 
করে ও সিয়াম পালন করে সেটা তার জন্য উত্তম পক্ষান্তরে যে 
নিজের মধ্যে দুর্বলতা অনুভব করে ও সাওম ভঙ্গ করে সেটা তার 
জন্য উত্তম’ 

আনহু হতে বর্ণিত, তিনি বলেন; 

SHUG ED Ly 2 30 SE Hl EE Ecc YM 


MLSE LEE EATEN SOLES ABU 


৩ বুখারী: ১৯৪৭; মুসলিম: ১১১৮। 
* মুসলিম: ১১১৬ । 


১০৩ 


BSA RES GES SSG SES 52 FS 
EE GE LS El IE 

“হে আল্লাহর রাসূল! আমি মালামাল বহনকারী পশুর মালিক, আমি 
তা সফরের জন্য পরিচর্যা করে থাকি এবং তা ভাড়া দেই৷ কখনো 
এ মাস রমযানও আমাকে সফরের মধ্যে পেয়ে বসে । আর আমি 
যুবক মানুষ, সাওম পালনের শক্তিও আছে। হে আল্লাহর রাসূল 
সাওম পালন আমার জন্য পরে পিছিয়ে রাখার চেয়ে অধিকতর 
সহজ ৷ পরে সাওম পালন করলে এটা আমার কাছে ঝণের বোঝার 
মতো হয়ে যায় । তাহলে কি আমি বড় ধরনের সাওয়াবের আশায় 
সাওম পালন করবো নাকি ভেঙ্গে ফেলবো? তখন আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হামযা! যেটা ইচ্ছা 
তোমার সেটাই করতে পারো” ** অর্থাৎ ইচ্ছা করলে সাওম পালন 
করতে পারো আবার ভাঙ্গতেও পার। 

০ অতএব গাড়ির ড্রাইভার যিনি ভাড়ায় গাড়ী চালান এবং তাকে 
তা সর্বক্ষণই করতে হয়, রমযান মাসে সফর অবস্থায় তীব্র 
গরমের কারণে যদি তাঁর সাওম পালন করা কঠিন হয়ে পড়ে, 
তাহলে তিনি যখন আবহাওয়া ঠান্ডা হবে এবং তার জন্য সাওম 


৫ আবু দাউদ: ২৪০৩৷ দুৰ্বল সনদে। 
2০৪ 


পালন করা সহজ হবে এমন সময়ে সে সাওম (কাযা হিসেবে) 
পালন করতে পারবেন। 
তবে মুসাফিরের জন্য সর্বোত্তম হলো সাওম পালন বা ভাঙ্গার মধ্যে 
যেটা তুলনামূলক সহজ হয় তাই করা । 
যদি দু’টোই সমান হয় তাহলে সাওম পালনই শ্রেয় । কারণ এটা 
তাড়াতাড়ি জিম্মামুক্ত হতে সহায়ক এবং অন্যদের সঙ্গে হবার কারণে 
উৎসাহব্যঞ্জকও বটে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের আমলও এমন। 
তিনি বলেন- 
FAAS LISS HE BSG le BM To MY EE 
MISSES EAL 5b Fists usior 
MSS BDL 5 Sle 4h foe 
‘আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে রমযান 
মাসে প্রচণ্ড গরমের দিনে বের হলাম । এমনকি আমাদের কেউ কেউ 
প্রচণ্ড গরমের কারণে তার হাত মাথার ওপর রাখে । আমাদের মধ্যে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ ইবন রাওয়াহা 
রাদিয়াল্লাহু ‘আনহু ছাড়া আর কেউ রোযাদার ছিল না।’** 


৬ মুসলিম: ১১২২। 


১০৫ 


আবার কখনও কখনও রাসূল সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লামের 
কাছে যখন এ খবর পৌঁছল যে, সাওম হেতু সাহাবীগণের কষ্ট হচ্ছে, 
তখন তিনি তাঁর সাহাবীদের অবস্থার প্রতি লক্ষ্য করে সাওম ভেঙ্গে 
ফেললেন। 
LESS IER HEM Le Ml Sh 
SH 4CBLElE EE AONSLA JE das ANS el ES 
AUN oS AIS 5 Ge TE ES ES US SS FO 
4) SS 
উদ্দেশে বের হলেন। এরপর তিনি সাওম পালন শুরু করে কুরায়ে 
গামীম (নামক স্থানে) পৌঁছলেন। তাঁর সঙ্গে লোকজনও সাওম 
রাখলেন। অতঃপর তাঁর উদ্দেশে বলা হলো, লোকজনের সাওম 
রাখতে কষ্ট হচ্ছে। আপনি কী করছেন তারা তা লক্ষ্য করছে। তখন 
তিনি বাদ আসর পানির পেয়ালা আনতে বললেন । এরপর সবাইকে 
দেখিয়ে তিনি পানি পান করলেন।’** 
* আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে এসেছে, 


** মুসলিম: ১১১৩, ১১১৪। 


১০৬ 


SLES MOG LAE EIA £5 456 il Lo 2 Shh 
STM SSE LATETL PAGS ae 
HEDIS HS SMBS oA IES 
SE SS ENR LG SUMS AS SB IVS 

lly els 
‘নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিসৃষ্ট এক নালার 
সম্মুখে গমন করলেন। তখন লোকজন গরমের দিনে পায়ে হেঁটে 
সাওম পালন করছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্পাহ ‘আলাইহি 
ওয়াসাল্লাম বসা ছিলেন তাঁর একটি খচ্চরের পিঠে। এমতাবস্থায় তিনি 
বললেন, হে লোক সকল! তোমরা পানি পান করো। তারা পান 
করতে ইতস্তত করতে লাগলেন তখন তিনি বললেন, দেখ আমি 
তোমাদের মত নই । আমি তোমাদের চেয়ে বেশ আরামে আছি। 
আমি তো আরোহী (আর তোমরা পদব্রজে)। তারপরও তাদের 
ইতস্ততভাব কাটলো না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম 
তখন নিজ উরু মোবারক সরিয়ে খচ্চরের পিঠ থেকে নেমে 
পড়লেন । এরপর (সবার সামনে) পানি পান করলেন। আর (তাঁর 
দেখাদেখি) লোকজনও পানি পান করলো। আসলে তিনি পানি পান 
করতে চাইছিলেন না।’৮ 


** আহমদ: ৩/৪৬; ইবন খুযাইমা : ১৯৬৬ । 
১০৭ 


০ আর যখন মুসাফির ব্যক্তির জন্য সাওম পালন কষ্টকর হয়ে 
দাঁড়ায়, তখন সে সাওম ভেঙ্গে ফেলবে; সফরে সাওম পালন 
করবে না । যেমন, 

* পূর্বোল্লিখিত জাবের রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসে উল্লেখ রয়েছে: 

of:d 5 x0 fe eral G2 i BU dS xls Hh FS al Sho 

idly UGA Be UE TE te ell ns 

‘নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম সফরে যখন লোকজনের রোযা 

রাখা কষ্টকর হলো তখন নিজে সাওম ভেঙ্গে ফেললেন তাঁকে বলা 

হলো, কোনো কোনো লোক সাওম রেখেছে তিনি বললেন, ওরাই 
অবাধ্য, ওরাই পাপী।’৯ 

* সহীহ বুখারী ও মুসলিমে জাবের রাদিয়াল্লাহু আনহু হতে আরও 

বৰ্ণিত হয়েছে: 

xe HE S05 US Sf SL HE LS Md BF 

CAINS PA Ss FLIES SE is MG 

‘নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, তিনি 

এক স্থানে মানুষের জটলা দেখলেন, সেখানে তারা এক লোককে ছায়া 

দিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, কী হচ্ছে এখানে? তারা বললো, 


%৯ মুসলিম: ১১১৪ 


১০৮ 


সাওম পালনকারী। উত্তরে তিনি বললেন, সফর অবস্থায় সাওম 

পালনে কোনো পুণ্য নেই।'* 

০ যদি সিয়াম পালনকারী দিনের মধ্যভাগে সফর করে এবং সিয়াম 
পূর্ণ করা তার জন্য কষ্টকর হয়, তাহলে নিজ শহর থেকে বের 
হবার পর তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েয। কেননা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং 
লোকেরাও তার সঙ্গে সিয়াম পালন করেছেন। অবশেষে 
কুরা‘উল গামীম’ নামক স্থানে পৌঁছার পর তাঁর কাছে সং 
পৌঁছল যে, লোকদের জন্য সিয়াম পালন খুব কষ্টকর হচ্ছে। 
তখন তিনি সাওম ভঙ্গ করলেন এবং তাঁর দেখাদেখি অন্যরাও 
সিয়াম ভঙ্গ করল।’** 

আর কুরাণউল গামীম হলো হাররা বা কালো পাথরগুলোর পার্শ্স্থিত 

একটি কালো পাহাড়; যা মাররূয-যাহরান ও ‘উসফান নামক স্থানের 

মধ্যভাগে অবস্থিত ‘গামীম’ নামক উপত্যকা পর্যন্ত প্রসারিত । 

০ আর যদি মুসাফির রমযান মাসে স্বীয় শহরে দিনের বেলায় 
সিয়াম পরিত্যাগ অবস্থায় আগমন করে, ওই দিন তার জন্য বাকী 
সময়ের সিয়াম রাখা সহীহ হবে না। কেননা সে দিনের প্রথম 


৯ বুখারী: ১৯৪৬; মুসলিম: ১১১৫। 
৯ মুসলিম: ১১১৪। 


১০৯ 


ভাগে সিয়াম ভঙ্গকারী ছিল। আর ফরয সিয়াম সুবহে সাদিক 
উদয় হওয়ার সময় থেকেই কেবল সহীহ হয়। 
তবে দিনের অবশিষ্টাংশ কি তার জন্য পানাহার থেকে বিরত থাকা 
এ ব্যাপারে উলামায়ে কেরাম একাধিক মত প্রকাশ করেছেন: 
দিনের অবশিষ্টাংশ পানাহার থেকে বিরত থাকা ওয়াজিব। আর 
তাকে এর কাযাও করতে হবে ওই দিনের সাওযম শুদ্ধ না হবার 
কারণে এটাই ইমাম আহমাদ রহ.-এর মাযহাবের প্রসিদ্ধ মত। 
* আবার কোনো কোনো আলেম বলেছেন, দিনের বাকি অংশের 
সাওম পালন আবশ্যক নয়; কারণ যেহেতু তাকে সাওম কাযা করতে 
হবে। তাই বাকি দিন সাওম পালনে কোনো ফায়দা নেই । আর 
রমযান মাসের মর্যাদা রক্ষার বিষয়টি তো দিনের প্রারম্ভে প্রকাশ্য বা 
গোপনে তার বৈধভাবে রোযা ভাঙ্গার দ্বারাই শেষ হয়ে গেছে। 
* আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেছেন: 
tl Us AI YS 
‘যে রমযানের দিনের প্রথম ভাগে খেল সে যেন শেষ ভাগেও খায় 
অর্থাৎ শরয়ী ওযরের কারণে যার জন্য দিনের প্রথম ভাগে ভক্ষণ 
করা বৈধ হলো, তার জন্য দিনের শেষভাগে ভক্ষণ করাও বৈধ। 


১১০ 


এটা ইমাম মালেক রহ. শাফেয়ী রহ.-এর মাযহাব এবং ইমাম 
আহমদ রহ.-এরও একটি রেওয়ায়েত ৷ 

তবে তার রোযা ভাঙ্গার গোপনীয়তা রক্ষার জন্য পানাহারের কথা 
প্রকাশ করবে না। কারণ তার সম্পর্কে এতে ধারণা খারাপ হবে 
কিংবা তার অনুসরণ করা হবে। 

সপ্তম প্রকার: এমন রোগী যার রোগমুক্তির আশা করা যায় । 

এর তিনটি অবস্থা: 

প্রথমত: যদি এমন হয় যে, সাওম তার জন্য কষ্টকর নয় আবার 
তার ক্ষতিও করবে না, তাহলে তার জন্য সাওম ফরয হবে। কারণ 
তার কোনো শর'ঈ ওযর নেই যা সাওম ভাঙ্গাকে বৈধ করবে। 
দ্বিতীয়ত: যদি এমন হয় যে, সাওম তার জন্য কষ্টকর, তবে তার 
ক্ষতি করবে না। এমতাবস্থায় সে সাওম ভঙ্গ করবে। 

* যেহেতু আল্লাহ তা‘আলা বলেছেন: 

[os 20 (EN Gd A Sys SE 5) 
যে ব্যক্তি অসুস্থ কিংবা সফর অবস্থায় থাকবে যে অন্যসময় গণনা 
করে সাওযম পূর্ণ করে নেবে।’ {সূরা আল-বাকারাহ্‌, আয়াত: ১৮৫} 
এমতাবস্থায় তার জন্য কষ্টকর হলে সাওম পালন মাকরূহ হবে। 
কারণ সে আল্লাহর দেওয়া সুযোগ থেকে বের হয়ে নিজেকে শাস্তি 
দিল। 

* হাদীসে এসেছে: 


১১১ 


La SFI GELS doc SETA HS 
‘নিশ্চয় আল্লাহ তাঁর দেওয়া সুযোগ গ্রহণকে ভালোবাসেন যেমনিভাবে 
তার নাফরমানী করাকে অপছন্দ করেন ২ 
তৃতীয়ত: যদি এমন হয় যে, সাওম তার ক্ষতি করবে৷ তাহলে তার 
জন্য সাওম ভাঙ্গা ওয়াজিব এবং সাওম পালন বৈধ নয়। আল্লাহ 
তাআলা বলেন: 

[A:LINK © Ca rims BE HS dmc bE Ys 3 
‘তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি 
অত্যন্ত মেহেরবান ৷’ [সূরা আন-নিসা, আয়াত: ২৯} 
আল্লাহ তা‘আলা আরো বলেন: 

[\৭০ AML ETE SLA J 
‘তোমরা তোমাদের নিজেদের হাতকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো 
না॥ {সূরা আল-বাকারা, আয়াত: ১৯৫} 
* অনুরূপভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
is Mile Ii Bh 
‘নিশ্চয় তোমার নিজের ওপর নিজের কিছু হক রয়েছে’ ** 


৯২ আহমদ: ৫৮৬৬; সহীহ ইবনে হিব্বান: ২৭৪২; সহীহ খুযাইমা: ৯৫০। 
৯৩ বুখারী: ১৯৬৮। 


১১২ 


আর আত্মার হক হলো, আল্লাহ ছাড় দেয়া সত্ত্বেও সাওম পালন করে 

নিজ আত্মার ক্ষতি না করা। 

* কেননা আরেক হাদীসে নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম 

বলেছেন: 

ol 355763) 

‘নিজের ও অন্যের ক্ষতি করা যাবে না’ * 

ইমাম নাওয়াওয়ী বলেন, হাদীসটির বিভিন্ন বর্ণনায় এসেছে যেগুলো 

পরস্পরকে শক্তিশালী করেছে। 

০ রমযান মাসে সাওম পালনকালে যদি তার অসুস্থতা দেখা দেয় 
আর সাওযম পূর্ণ করা তার জন্য কষ্টকর হয়, তাহলে তার জন্য 
বৈধ কারণ থাকায় তার সাওম ভঙ্গ করা জায়েয । 

০. পক্ষান্তরে রোযা ভঙ্গকারী অসুস্থ ব্যক্তি যদি রমযানে দিনের বেলা 
সুস্থ হয় তাহলে সেদিনের সাওম তার জন্য সহীহ হবে না। 
কারণ দিনের শুরুতেই সে সাওম ভঙ্গ করেছে। আর সাওম 
পালন সুবহে সাদিকের সময় থেকে করা ব্যতীত সহীহ হয় না। 

কিন্তু এ দিনের বাকী অংশ কি তার সাওম পালন করতে হবে? 


৯ ইবনে মাজাহ্‌: ২৩৪০; অনুরূপ মুসনাদে আহমাদ ৫/৩২৬, ৩২৭। 
১১৩ 


এ সম্পর্কে উলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে, যা ইতোপূর্বে 
মুসাফির কর্তৃক সফর অবস্থায় নিজে দেশে সাওম ভঙ্গ করা অবস্থায় 
ফেরা সম্পর্কিত আলোচনায় গত হয়েছে। 

[] যদি চিকিৎসা দ্বারা সাব্যস্ত হয় যে, সাওম রোগ বৃদ্ধি করবে, 
তাহলে রোগ থেকে বাঁচার জন্য শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য 
রেখে সাওম ভাঙ্গা জায়েয । 

যদি এ ঝুঁকি দূর হয়ে যাওয়ার আশা করা যায় তাহলে দূর হওয়া 

পর্যন্ত অপেক্ষা করবে তারপর যেসব সাওম ভেঙ্গেছে তা কাযা করে 

নেবে। আর যদি তার রোগমুক্তির আশা করা না যায়, তাহলে তার 
হুকুম হবে পঞ্চম প্রকারের হুকুম; সাওম ভাঙ্গবে এবং প্রত্যেক 
দিনের পরিবর্তে একজন করে মিসকীন খাওয়াবে । 

হে আল্লাহ! আমাদের এমন আমল করার তাওফীক দিন যা 

আপনাকে সন্তুষ্ট করে। আর আমাদেরকে আপনার অসন্তুষ্টি ও 

নাফরমানির কারণ থেকে দূরে রাখুন । আর আপনার বিশেষ অনুগ্রহে 

আমাদেরকে, আমাদের পিতা-মাতাকে এবং সকল মুসলিমকে ক্ষমা 
করে দিন। আর সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী 
মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর । 


2১৪ 


অষ্টম আসর 
সিয়াম পালন এবং এর কাযার বিধানের দিক থেকে মানুষের 
প্রকারভেদের অবশিষ্ট আলোচনা 


যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি অনন্য, মহান, প্রবল, ক্ষমতাবান, 
শক্তিশালী, মহাপ্রতাপশালী; কল্পনা ও দৃষ্টিশক্তির মাধ্যমে আয়ত্ব 
করার উর্ধ্বে; প্রত্যেক সৃষ্টিকে তিনি মুখাপেক্ষিতার বৈশিষ্ট্য চিহ্নিত 
মধ্য দিয়ে; দুরারোগ্য রোগীর ক্রন্দন শোনেন, যে নিজ অসুবিধার 
অনুযোগ-অভিযোগ করে; গুহাভ্যন্তরে আঁধার রাতে কৃষ্ণকায় 
পিঁপড়ের পদচিহ্ন তিনি দেখেন; অন্তরের অব্যক্ত এবং মনের লুকানো 
বিষয়ও তিনি জানেন; তাঁর গুণাবলিও তাঁর সত্তার মতেই 
(যেমনিভাবে তাঁর সত্তার প্রকৃত ধরণ কেউ জানে না তেমনিভাবে 
তাঁর গুণাগুণের প্রকৃত রূপ কেউ জানে না), যারা তার সাদৃশ্য 
নির্ধারণ করে (মুশাব্বিহা) তারা কাফের; কুরআন ও সুন্নায় তিনি 
নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন আমরা ত স্বীকার করি: 


z2 
8 


AEE Cl G2 0S 5 Bl G2 SE UF Fl GS 
[AA OG B52 Uk 


১১৫ 


‘যে তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা 
করল সে কি উত্তম নাকি এ ব্যক্তি যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা 
করেছে এক গর্তের পতনোন্মুখ কিনারায়?’ {সূরা আত-তাওবা, 
আয়াত: ১০৯} আমি পবিত্র ও মহান সে সত্তার প্রশংসা করি, আনন্দ 
ও বেদনা সর্বাবস্থায় ৷ 
আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই, তাঁর কোনো অংশীদার নেই, সৃষ্টি ও পরিচালনায় তিনি 
এক-অদ্বিতীয়: 

[iad COE MS HE 55 ) 
‘আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন।' 
{সুরা আল-কাসাস, আয়াত: ৬৮} আমি আরও সাক্ষ্য দেই যে 
মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, যিনি শ্রেষ্ঠতম পুণ্যাত্মা নবী। 
আল্লাহ সালাত তথা উত্তম প্রশংসা বর্ষণ করুন তাঁর ওপর, তাঁর 
হেরা গুহার সাথী আবূ বকরের ওপর, কাফেরদের মূলোৎপানকারী 
উমরের ওপর, স্বগৃহদ্বারে শহীদ উসমানের ওপর, শেষ রাতে সালাত 
আদায়কারী আলীর ওপর এবং তার সকল পরিবারবর্গ, সকল 
সাহাবী মুহাজির ও আনসারীগণের ওপর ৷ আর আল্লাহ তাদের উপর 
যথাযথ সালাম পেশ করুন। 


১১৬ 


০ আমার ভাইয়েরা! ইতোপূর্বে সিয়াম পালনের ক্ষেত্রে সাত প্রকার 
মানুষের কথা আলোচনা করেছি। আর এই হলো অবশিষ্ট 
প্রকারের মানুষের আলোচনা । 

অষ্টম প্রকার: খতুবতী মহিলা। 

সুতরাং খ'তুবতী মহিলার জন্য সিয়াম পালন করা হারাম; তার দ্বারা 

সিয়াম পালন সহীহ হবে না। 

* কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 

ill be El | Al 23 HE SUG be EE I) 

Toe MBE Gf 0 14 dye G iE Cos SUG G5 5H 

B ll hie SLGE 2 JID I USM BEE LS 

G2 LSE Ss DDN FDS 0s LS Esk 
‘তোমাদের মতো দীন ও জ্ঞানগত অসম্পূর্ণতা সত্ত্বেও আর কাউকে 
বিচক্ষণ লোকের বুদ্ধি হরণে এমন পারঙ্গম দেখিনি । তারা প্রশ্ন 
করল, হে আল্লাহর রাসূল! আমাদের দীন ও জ্ঞানগত অসম্পূর্ণতা 
কী? তিনি বললেন, নারীর সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? 
তারা বলল, নিশ্চয় । তিনি বললেন, এটাই হলো তোমাদের জ্ঞানগত 
কমতি। আর তু অবস্থায় তার সালাত ও সিয়াম পালন করতে হয় 


১১৭ 


না, এমন নয় কি? তারা বলল হ্যাঁ, তিনি বললেন, এটাই হলো দীনী 

কমতি।’* 

হায়েয হলো: প্রকৃতিগত রক্তক্ষরণ নির্দিষ্ট কয়েক দিনের জন্য যা 

নারীদের নিয়মিত হয়ে থাকে। 

০ সিয়াম পালনকারী নারীর যদি সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বেও খতুস্রাব 
দেখা দেয়, তাহলে তার ওই দিনের সিয়াম বাতিল হয়ে যাবে। 
তবে তা কাযা করতে হবে। তবে নফল সিয়াম হলে এর কাযা 
করাও নফল হবে। 

০ আর যদি কোনো নারী রমযানের দিনের মধ্যভাগে খতুস্রাব থেকে 
থাকার কারণে ওই দিনের বাকী অংশেও সিয়াম পালন সহীহ 
হবে না। 

প্র হলো, দিনের অবশিষ্টাংশ সে পানাহার থেকে বিরত থাকবে কি 

না? 

এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। মুসাফিরের 

সিয়াম সম্পর্কিত মাসআলায় এ বিষয়টি আলোচিত হয়েছে। 

০ আর যদি রমযানের রাতে সুবহে সাদিক উদয়ের সামান্য পূর্বেও 
কোনো নারী খতুম্রাব থেকে পবিত্র হয়, তবে তার ওপর সিয়াম 


৯৫ বুখারী; ৪০৩; মুসলিম: ১৩২। 
১১৮ 


পালন আবশ্যক ৷ কেননা সে সিয়াম পালনে সক্ষমদের অন্তর্ভুক্ত, 
সিয়াম পালনে তার তো এখন কোনো বাধা নেই। তাই তার 
ওপর সিয়াম পালন ওয়াজিব। যদি সে সুবহে সাদিকের পর 
গোসল করে তবুও সিয়াম শুদ্ধ হবে। যেমন অপবিত্র ব্যক্তি সুবহে 
সাদিক উদয় হওয়ার পর গোসল করলেও তার সিয়াম শুদ্ধ হবে। 
DEE EE be Ce 2d Ls sls dhl Lo ds SE Sp 
tr8 SSUES 3 
‘রাসূলুল্লাহ সাল্লাল্পাহ ‘আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ ছাড়া 
সহ্বাসজনিত নাপাক অবস্থায় সুবহে সাদিকের পর পবিত্রতা অর্জন 
করতেন এবং রমযানের সিয়াম পালন করতেন ৷' ** 
০ আর নিফাসওয়ালী মহিলাদের বিধান পূর্বোক্ত হায়েযওয়ালী 
মহিলাদের বিধানের মতোই । 
০ হায়েয ও নিফাস অবস্থায় নারীর যে কয়দিন সিয়াম বাদ পড়বে, 
সে দিনগুলোর কাযা তার ওপর ওয়াজিব। 
* কারণ, আল্লাহ তাআলা বলেছেন: 
MEAL IE A 3 


৯৬ বুখারী: ১৯৩১; মুসলিম: ১১০৯। 


১১৯ 


‘তবে অন্য দিনে এগুলো গণনা (কাযা) করে নেবে।' {সূরা আল- 
বাকারাহ্‌, আয়াত: ১৮৪} 
* অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল: 
Slt EA SEG SLE 2 Ys 4A 0 sd dG 
GEL EE 3 DS Cdl BEEN I BCU Bf it 
JAAS FN 
“ঝতুবতীর কী হলো যে, সে সিয়াম কাযা করে অথচ সালাত কাযা 
করে না? উত্তরে তিনি বললেন, তুমি কি হাররী? (অর্থাৎ খারেজি 
সম্প্রদায়ভুক্ত?) সে বলল, আমি হারূরী নই, বরং জানার জন্য 
জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমাদেরও এ অবস্থা হয়েছিল। 
তখন আমরা সিয়াম কাযা করার জন্য আদিষ্ট হয়েছি । সালাতের জন্য 
নয়।'*' 
নবম প্রকার: যে দুগ্ধবতী কিংবা গর্ভবতী নারী সাওম পালনের 
কারণে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করছেন 
এমতাবস্থায় তিনি সিয়াম পালন করবেন না; সাওম ভঙ্গ করবেন। 
* কারণ, আনাস ইবন মালেক আল-কা'বী রাদিয়াল্লাহু ‘আনহুর 
ওয়াসাল্লাম বলেছেন: 


৯৭ বুখারী: ৩২১; মুসলিম: ৩৩৫। 


১২০ 


PEG ILE SLMS BANE ES SF Md 
Ll) > Al 

‘আল্লাহ তা‘আলা মুসাফিরদের সালাত অর্ধেক করেছেন। আর 

গর্ভবতী, স্তন্যদানকারিনী ও মুসাফির থেকে সিয়াম শিথিল 

করেছেন।'* 

যে কদিন তারা সিয়াম ত্যাগ করেছেন শুধুমাত্র ওই সিয়ামগুলো কাযা 

করা আবশ্যক ৷ যখন তাদের জন্য কাযা করা সহজ হয় এবং শঙ্কা 

দূর হয়ে যায় তখনই তা কাযা করবে যেমন অসুস্থ ব্যক্তি যখন সুস্থ 

হবে তখনই কেবল তার কাযা করবে। 

সাওম ভাঙ্গা প্রয়োজন । 

যেমন: কোনো নিরপরাধ মানুষকে ডুবে যাওয়া কিংবা আগুনে পোড়া 

অথবা ধসে পড়া ইত্যাদি থেকে বাঁচানো । 

অতএব যদি খাবার ও পানীয় পান না করে তাকে বাঁচানো সম্ভব না 

হয় তাহলে তার জন্য সাওম ভাঙ্গা জায়েয হবে। বরং তখন সাওম 

ভাঙ্গা ওয়াজিব হবে কারণ নিরপরাধ মানুষকে ধ্বংস থেকে বাঁচানো 

ওয়াজিব । আর “যা ব্যতিরেকে ওয়াজিব সম্পন্ন করা যায় না, তাও 


* আবু দাউদ: ২৪০৮; নাসাঈ: ২২৭৫; তিরমিযী: ৭১৫; ইবন মাজাহ: ১৬৬৭। 
১২১ 


ওয়াজিব” তবে পরবর্তীতে ভাঙ্গা সাওমগুলো কাযা করা তার উপর 
আবশ্যক । 
আর তার উদাহরণ এ ব্যক্তির ন্যায়, যে আল্লাহর পথে জিহাদে শত্রু 
নিধনের লক্ষ্যে শক্তি অর্জনের জন্য সিয়াম ভঙ্গ করে। সে সিয়াম ভঙ্গ 
করবে এবং পরে তার কাযা করবে চাই সে জিহাদের সফরে হোক 
কিংবা নিজ শহরে, শত্রু যদি সামনে এসে যায়, সর্বাবস্থায় সাওম 
ভঙ্গ করে শক্তি সঞ্চয় করার বৈধতার মধ্যে কোনো হেরফের নেই । 
কেননা এ সময় সিয়াম ভঙ্গ করা মুসলিমদের থেকে প্রতিরোধ ও 
মহান আল্লাহর কালেমা উঁচু করার জন্য 
* সহীহ মুসলিমে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত 
55 I Le es Li lle 
5 Ge BS DE 5 Sle Bl Le M5 IE Ns 
Js ls 3 5 05 fl 5 UF Los SSS nl S38 5h 
Ge S585 1555 SH 556 eS FLIES 
NIH 
সফরে বের হলাম, তখন আমরা সাওম পালনকারী ছিলাম । এরপর 
আমরা একটি স্থানে অবতরণ করলাম । আল্লাহর রাসূল সাল্লাল্লাহ 
‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের শত্রু পক্ষের 


১২২ 


নিকটবর্তী হয়ে গেছ । আর সাওম ভেঙ্গে ফেলে তোমাদের জন্য শক্তি 
সঞ্চয়ে সহায়ক হবে ফলে সাওম ভাঙ্গা বৈধ ছিল । এরপর আমাদের 
মধ্যে কেউ কেউ সাওম রাখলো আর কেউ কেউ ভেঙ্গে ফেলল । 
তারপর আমরা আরেকটি স্থানে নামলাম তখন আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খুব শীঘ্রই 
শত্রুপক্ষের মোকাবেলা করবে। আর সাওম ভেঙ্গে ফেলা শক্তি 
সঞ্চয়ের জন্য অধিক সহায়ক হবে। সুতরাং তোমরা সবাই সাওম 
ভেঙ্গে ফেল । আর এটা বাধ্যকারী নির্দেশ ছিল, তাই আমরা সবাই 
সাওম ভেঙ্গে ফেলেছিলাম ।' 
এ হাদীস থেকে বোঝা যায়, সফর ছাড়াও যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় 
করা একটি কারণ; যার নিমিত্তে সিয়াম ভঙ্গ করা জায়েয । কেননা 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার 
জন্য শক্তি সঞ্চয় করাকে সিয়াম ভেঙ্গে ফেলার জন্য স্বতন্ত্র একটি 
কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সফর স্বতন্ত্র আরেকটি কারণ । এ 
জন্য তিনি প্রথম স্থানে সিয়াম ভঙ্গের নির্দেশ দেন নি। 
০ উল্লেখিত কারণসমূহে যাদের সিয়াম ভঙ্গ করা বৈধ, তাদের 
সিয়াম ভঙ্গের বিষয়টি প্রকাশ করায় কোনো বাধা নেই ৷ যদি 


৯ মুসলিম: ১১২০ । 


১২৩ 


তার স্পষ্ট কারণ থাকে । যেমন অসুস্থ বা বয়োবৃদ্ধ ব্যক্তি যিনি 
সিয়ামে অক্ষম । 

পক্ষান্তরে যদি সিয়াম ভঙ্গের কারণ অপ্রকাশ্য বা অস্পষ্ট হয়, 
যেমন খতুবতী মহিলা এবং ওই ব্যক্তি যে কোনো বিপদগ্রস্ত 
ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে সিয়াম ভঙ্গ করেছে- সে আড়ালে 
পানাহার করবে। যাতে তার প্রতি কোনো অপবাদ না আসে 
কিংবা কোনো অবুঝ ধোঁকায় পড়ে এ ধারণা না করে যে কোনো 
কারণ ছাড়াই সিয়াম ভঙ্গ করা বৈধ। 

আর উপরোক্ত প্রকারসমূহের মধ্য থেকে যার সাওম কাযা করা 
আবশ্যক, সে যে কদিন সাওম ভাঙ্গবে হিসেব করে তার সাওম 
কাযা করে নেবে। 


* কারণ আল্লাহ তা'আলা বলেছেন: 


[At ANG 2} 


‘তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে ।’ {সূরা আল-বাকারা, 
আয়াত: ১৮৪} 


* হ্যাঁ, যে ব্যক্তি পুরো মাসই সাওম ভাঙ্গে তার জন্য পুরো মাসের 
সবকটা সাওমই রাখতে হবে৷ যদি ৩০ দিনে মাস হয় তাহলে ৩০টা 
সাওম রাখবে এবং ২৯ দিনে মাস হলে ২৯টা সাওম রাখবে 


১২৪ 


[7] আর উত্তম হলো, উষযর শেষ হওয়ামাত্র দ্রুততম সময়ে তার 
সাওমণগুলো কাযা করে নেওয়া। কেননা এতে দ্রুত কল্যাণের 
দিকে যাওয়া যায় ও যিম্মাদারী থেকে তাড়াতাড়ি মুক্ত হওয়া 
যায়। 

[] তবে ছুটে যাওয়া সিয়াম জরুরী উযরসাপেক্ষে পরবর্তী রমযান 
পর্যন্ত বিলম্ব করাও বৈধ । আল্লাহ তা'আলা বলেছেন: 

RNA LS TALE MLE 0 SG 

[\Ao 
তবে সে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের 

সহজ চান এবং কঠিন চান না’ {সুরা আল-বাকারা, আয়াত: ১৮৫} 

সিয়াম কাযার ক্ষেত্রে বিলম্বের বৈধতাই হলো চরম সহজীকরণ ৷ তাই 

যদি কারও ওপর রমযানের ১০ দিনের সিয়ামের কাযা ফরয হয় 
তাহলে পরবর্তী রমযান আসার ১০ দিন পূর্ব পর্যন্ত বিলম্ব করা তার 
জন্য জায়েয । 

[] তবে কোনো উযর ছাড়াই দ্বিতীয় রমযান পর্যন্ত বিলম্ব বৈধ নয়। 

* কারণ, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 

SEE 3 Nail Sf Ll ST SUG de t52l FE SG 56) 


১২৫ 


‘আমার ওপর রমযানের সিয়াম কাযা হয়ে যেতো; কিন্তু আমি শাবান 

মাস আসার আগ পর্যন্ত কাযা করতে সক্ষম হতাম না’ 

* তাছাড়া দ্বিতীয় রমযান পর্যন্ত বিলম্ব করলে তার দায়িত্বে অনেক 

সাওম জমা হয়ে যাবে । ফলে কখনো সে তা পালনে অপারগ কিংবা 

মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আর সাওম যেহেতু এমন ইবাদত 
যা বারবার আসে তাই প্রথমটিকে বিলম্ব করে দ্বিতীয়টির সময় পর্যন্ত 
পৌঁছিয়ে দেয়া জায়েয নয়, যেমন সালাত। 

[] আর যদি কারও ওযর মৃত্যু পর্যন্ত বহাল থাকে এবং সে সিয়াম 
কাযা করতে ব্যর্থ হয়, তাহলে তার ওপর কিছুই আবশ্যক হবে 
না। কেননা আল্লাহ তা‘আলা অন্য সময়ে কাযা করাকে আবশ্যক 
করেছেন যা তার পক্ষে সম্ভব হয় নি। তাই তার থেকে সিয়াম 
ওই ব্যক্তির মত রহিত হয়ে যাবে যে রমযান মাস আগমনের 
পূর্বেই মারা গেছে ফলে তার ওপর সিয়াম আবশ্যক হয় নি। 

[] তবে সে যদি কাযা করতে সক্ষম হয় কিন্তু অলসতা হেতু কাযা 
না করে মারা যায়, তাহলে যে সকল সিয়ামের কাযা করা মৃত 
ব্যক্তির সুযোগ ছিল তার উত্তরাধিকারীগণ সে সকল সিয়ামের 
কাযা করবে। 

* কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১০ বুখারী: ১৯৫০; মুসলিম: ১১৪৬। 
১২৬ 


UY HEALS Fe HE SU ta 
‘যে ব্যক্তি সিয়াম আদায় না করে মারা যাবে তার অলী তথা 
উত্তরাধিকারীগণ তার পক্ষ থেকে সিয়াম আদায় করে নেবে।'* 
অলী হলো, তার ওয়ারিশগণ অথবা নিকটবর্তী আত্মীয়বর্গ। আর তাই 
দিন অনুপাতে (তার অলী বা আত্মীয়বর্গের মধ্য থেকে) একদল 
লোক একই দিন তার পক্ষ থেকে সিয়াম আদায় করে, তবে তাও 
বৈধ হবে। 
* ইমাম বুখারী রহ. বলেন, 

54 505 CE IS SA LE FG ILLS I 
হাসান বছরী রহ. বলেছেন, যদি তার পক্ষে থেকে ৩০ জন লোক 
একদিনেই সিয়াম পালন করে তাহলে তা জায়েয হবে।’*°২ 
যদি তার কোন অলী বা অভিভাবক না থাকে কিংবা অভিভাবক 
থাকে কিন্তু তারা তার পক্ষ থেকে সাওম রাখতে চায় না, তাহলে ওই 
ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে কাযা করা সম্ভব ছিল এমন 
দিনগুলোর সংখ্যা হিসেব করে প্রত্যেক দিনের জন্য একজন 


১১ বুখারী: ১৯৫২; মুসলিম: ১১৪৭। 
*-২ ফ্রাতহুল বারী: ৪/১৯২ । [তবে হানাফী মাযহাবে অলী সিয়াম কাযা করবেনা 
বরং প্রতিদিনের জন্য কাফফারা হিসেবে মিসকীনকে একদিনের খাবার দেবে। 


অনুবাদক] 


১২৭ 


মিসকীনকে খাওয়াতে হবে প্রত্যেক মিসকীনকে এক মুদ ভালো গম 

দেবে, যার ওজন বর্তমানে ‘আধা কিলো ও ১০ গ্রাম” 

০ প্রিয় ভাইয়েরা! এই হলো সিয়ামের বিধানের ক্ষেত্রে বিভিন্ন 
শ্রেণীর মানুষ । আল্লাহ তা'আলা স্থান ও অবস্থানুযায়ী প্রত্যেক 
প্রকারের মানুষের সাওমের বিধান কী হবে তা বলে দিয়েছেন। 
অতএব এ শরীয়তে আপনাদের প্রতিপালকের হিকমত ও প্রজ্ঞা- 
রহস্য জেনে নিন আল্লাহ তাঁর শরীয়তকে সহজ করার মাধ্যমে 
যে নেয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করুন এবং তাঁর 
কাছে আমরণ এ দীনের ওপর অটল থাকার তাওফীক প্রার্থনা 
করুুন। 

হে আল্লাহ! আমাদের যাবতীয় পাপ, যা আমাদের ও আপনার 

আপনার পথে অবিরাম অবিচল রাখুন এবং আমাদের সে নুর দান 

করুন যা দিয়ে আমরা আপনার পথ খুঁজে পাব। 

হে আল্লাহ! আপনার মুনাজাতের স্বাদ আমাদের আস্বাদন করান আর 

আমাদের পরিচালিত করুন আপনাকে সন্তুষ্টকারীদের পথে। হে 

আল্লাহ! নিজেদের অধঃগমন থেকে আমাদের রক্ষা করুন, নিজেদের 
অলসতা থেকে জাগিয়ে দিন, আমাদের কল্যাণের পথের সন্ধান দিন 
এবং আপন কৃপায় আমাদের পথচলাকে সুন্দর করুন। 


১২৮ 


হে আল্লাহ! আমাদের শামিল করুন আপনি মুত্তাকীদের কাতারে আর 
অন্তর্ভুক্ত করুন আপনার নেককার বান্দাদের দলে। 

আর আল্লাহ দরূদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, 
তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর । আমীন। 


১২০৯ 


নবম আসর 
সিয়াম পালনের হিকমত বা তাৎপর্যসমূহ 


যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি রাত ও দিনের বিবর্তন ঘটান, 
মাস ও বছরের আবর্তন ঘটান; যিনি বাদশা, মহাপবিত্র, ক্রটিমুক্ত; 
বড়ত্ব, স্থায়ীত্ব ও অমরত্বে অনন্য; যাবতীয় ক্রটি-বিচ্যুতি ও মানবিক 
তুলনা থেকে পবিত্র; শিরার ভেতরস্থু ও অস্থির অভ্যন্তরস্থ জিনিসও 
দেখেন; ক্ষীণস্বর ও সুক্ষ্ম বিষয়াদিও শোনেন; অধিক দাতা দয়ালু 
ইলাহ্‌, ক্ষমতাবান ও কঠিন প্রতিশোধ গ্রহণকারী রব; তিনি সকল 
বিষয় নির্ধারণ করেন অতঃপর তাকে সর্বোত্তম নিয়মে পরিচালনা 
করেন; তিনি শরীয়তের বিধানাবলি প্রবর্তন করেছেন অতঃপর তাকে 
সুপ্রষ্ঠিত ও নিখুঁত করেছেন; তাঁর ক্ষমতায় বাতাস প্রবাহিত হয় এবং 
মেঘমালা পরিভ্রমণ করে; তারই দয়া ও প্রজ্ঞানুসারে দিন ও রাতের 
আবর্তন ঘটে । আমি গুণকীর্তন করি তাঁর মহান গুণাবলির ও 
চমৎকার নেয়ামতরাজির ওপর, আর শুকরিয়া আদায় করি অধিক 
নেয়ামত প্রার্থনাকারী ও তা লাভ করার ইচ্ছাপোষণকারী ব্যক্তির 
শুকরিয়া । 


আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই; তাঁকে জ্ঞান বা কল্পনায় বেষ্টন করা সম্ভব নয়। আমি 
আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, যিনি শ্রেষ্ঠতম 
মানব 
আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর ওপর, তাঁর সাথী আবু 
বকরের ওপর যিনি ইসলাম গ্রহণে ছিলেন অগ্রগামী, উমরের ওপর 
যাকে দেখে শয়তান পলায়ন করত, উসমানের ওপর যিনি কঠিন 
যুদ্ধে (তাবুকের যুদ্ধে) রসদ সরবরাহ করেছেন, আলীর ওপর যিনি 
বিশাল সাগর ও দুর্বার সিংহের মতো এবং তাঁর সকল 
পরিবারসদস্য, সাহাবী ও অনাগতকালের সুন্দর আনুসারীদের ওপর । 
০ আল্লাহর বান্দাগণ! জেনে রাখুন নিঃসন্দেহে মহান আল্লাহ যা 
সৃজন করেছেন আর যে বিধান প্রবর্তন করেছেন সব কিছুতেই 
তাঁর পরিপূর্ণ হুকুম ও হিকমত বিদ্যমান । তিনি সৃজন ও বিধান 
প্রবর্তনে প্রজ্ঞাময় । তিনি তার বান্দাদের খেলাচ্ছলে সৃষ্টি করেন 
নি, তিনি তাদের অনর্থক ছেড়ে দেন নি এবং শরীয়তকে বেহুদা 
প্রবর্তন করেন নি । বরং আল্লাহ তাঁর বান্দাদেরকে বিরাট কর্মযজ্ঞ 
আঞ্জাম দেবার নিমিত্তে সৃষ্টি করেছেন। তাদেরকে বড় ধরনের 
কিছু করার জন্য প্রস্তুত করেছেন। তাদের জন্য সুস্পষ্টভাবে 
সরল-সঠিক পথ বাৎলে দিয়েছেন। আর তাদের জন্য শরীয়ত 
প্রবর্তন করেছেন, যার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং 


১৩১ 


তাদের ইবাদত পূর্ণতা লাভ করে। বান্দাদের জন্য প্রবর্তিত এমন 
কোনো ইবাদত নেই যার পেছনে পরিপূর্ণ হিকমত নেই ৷ যারা এ 
হিকমত জানার প্রচেষ্টা করেছে তারা তা জেনেছে আর যারা অজ্ঞ 
থাকার ইচ্ছা করেছে তারা অজ্ঞ থেকেছে। আমাদের কোনো 
ইবাদতের হিকমত না জানা তার হিকমত না থাকার প্রমাণ নয়। 
বরং তা আল্লাহর হিকমতজ্ঞান সম্পর্কে আমাদের ব্যর্থতা ও 
অক্ষমতার দলীল। আল্লাহ্‌ সুবহানাহু ওয়াতা‘আলা বলেছেন: 
[Al TEN Ll ds 

‘তোমাদেরকে ইলমের সামান্য কিছু দেয়া হয়েছে। {সূরা বনী 

ইসরাঈল, আয়াত: ৮৫} 

০ আল্লাহ তা‘আলা ইবাদতসমূহ প্ৰবৰ্তন করেছেন আর লেনদেন 
অভিপ্ৰায়ে । যাতে পরিষ্কার হয়ে যায় কে আসল রবের দাসত্ব 
করে আর কে প্রবৃত্তির ৷ 

অতএব যে ব্যক্তি এই শরীয়ত ও বিধিবিধানকে প্রশস্ত বক্ষে ও 

প্রশান্ত মনে গ্রহণ করেছে সেই তো আসল প্রভুর গোলাম ৷ সে তাঁর 

শরীয়তে সন্তুষ্ট আর নিজ রবের আনুগত্যকে সে প্রাধান্য দেয় আপন 
প্রবৃত্তির ওপর ৷ 

আর যে নিজ আগ্রহ ও অভিরুচির বাইরে কোনো ইবাদত গ্রহণ করে 

না এবং আল্লাহ প্রদত্ত বিধান বা রীতিনীতির অনুসরণ করে না, সে 


১৩২ 


হলো প্রবৃত্তির গোলাম। সে আল্লাহর শরীয়তে অসন্তুষ্ট এবং তার 

রবের আনুগত্যবিমুখ। সে তার প্রবৃত্তির আনুগত হয়েছে তাকে 

বানায়নি অনুগত ৷ সে চায় আল্লাহর শরীয়ত তার রুচির অনুকূল 
হবে, অথচ তার জ্ঞান কতই না অপূর্ণ এবং তার প্রজ্ঞা কতই না 
স্বল্প । আল্লাহ তা'আলা বলেছেন: 

EE Tbe 05 BN SHIM SAD HA BT Sy 

VO (OO Sbpd ofS RG os 

‘আর যদি হক তাদের প্রবৃত্তিকে অনুসরণ করতো তাহলে অবশ্যই 

বিশাল আকাশ ও যমীন ও এর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে 

যেত ৷ বরং আমরা তাদের কাছে তাদের উপদেশ নিয়ে এসেছি, কিন্তু 
তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়।’ {সূরা আল-মু’মিনুন, আয়াত: 

৭১} 

[] আর আল্লাহর হিকমত হলো, তিনি ইবাদতকে বিভিন্ন ধরনের 
বানিয়েছেন যাতে ইবাদত (মনেপ্রাণে) গ্রহণ ও এর প্রতি সন্তোষ 
হওয়া স্পষ্ট হয়ে যায় । আল্লাহ তা'আলা বলেন: 

[NENObae J EE Ball secs 3 

পারেন’ {সূরা আলে ইমরান, আয়াত: ১৪১} 

কেননা মানুষের মধ্যে কেউ কেউ এমন রয়েছেন যিনি এ প্রকার 

ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকেন এবং তা পালন করেন অথচ অন্য 


১৩৩ 


প্রকার ইবাদতের প্রতি অসন্তুষ্ট থাকেন এবং তাতে উদাসীনতা 
দেখান। তাই আল্লাহ তা‘আলা ইবাদতের মধ্যে নানা বৈচিত্র্য 
রেখেছেন: 


সালাত । 

কোনো কোনো ইবাদতের সম্পর্ক নফসের প্রিয় সম্পদ ব্যয়ের 
সঙ্গে, যেমন যাকাত । 

কোনো কোনো ইবাদতে শরীর ও সম্পদ উভয়ই সম্পৃক্ত, 
যেমন হজ ও জিহাদ । 

কোনো কোনো ইবাদত সম্পৃক্ত লোভনীয় ও প্রিয়বস্তু থেকে 
নফসকে বিরত রাখার সঙ্গে, যেমন সিয়াম 


সুতরাং আল্লাহর বান্দা যখন বিচিত্র ইবাদত কোনো ধরনের অসন্তুষ্টি 
ও সীমালংঘন ছাড়াই পরিপূর্ণভাবে পালন করে, এতে করে সে তার 
রবের আনুগত্যে, তাঁর নির্দেশ পালনার্থে এবং তাঁর শরীয়তে সন্তুষ্ট 
হয়ে কষ্ট সহ্য করে, আমল করে, প্রিয় বস্তু ব্যয় করে এবং তার 
প্রবৃত্তি যা কামনা করে তা থেকে বিরত থাকে। এটা বান্দার পক্ষ 
থেকে তার রবের প্রতি পরিপূর্ণ দাসত্ব, পূর্ণ আনুগত্য ও ভালোবাসা 
ও সম্মান করার প্রমাণ বহন করে। এর মাধ্যমে সৃষ্টিকুলের রব 
আল্লাহর দাসত্বের গুণ পুরোপুরি প্রতিফলিত হয়। 


১৩৪ 


উল্লেখিত বিষয়গুলো স্পষ্ট হবার পর জানবার বিষয় হলো, 
সাওমেরও অনেক হিকমত ও তাৎপর্য রয়েছে যা একে ইসলামের 
একটি রুকন ও ফরয হওয়া দাবী করে। 

সিয়াম ফরয হওয়ার হিকমত ও তাৎপর্য: 

সিয়াম পালনের রয়েছে অসংখ্য উপকারিতা ও হিকমত ৷ এগুলোর 
মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করা হলো। 

(e) প্রথম হিকমত: ঈমানে নিষ্ঠা ও দাসত্বের পূর্ণতা লাভ 
সিয়াম আল্লাহ তা'আলার অন্যতম ইবাদত ৷ বান্দা পানাহার, স্ত্রী 
সহবাস ইত্যাদি লোভনীয় ও প্রিয় বস্তু ত্যাগের মাধ্যমে আল্লাহ 
তাআলার নিকটবর্তী হয়। এর দ্বারা তার ঈমানের সততা, দাসত্বের 
পূর্ণতা, আল্লাহ তা'আলাকে হৃদয় উজাড় করে ভালোবাসা ও তাঁর 
কাছে যা কিছু আছে এগুলোর ব্যাপারে তাঁর ওপর অত্যাধিক 
নির্ভরতা প্রকাশ পায়। কেননা মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো বস্তু ত্যাগ 
করেনা, যতক্ষণ তার কাছে এর চেয়েও বড় বস্তু না থাকে৷ যখন 
মুমিন এটা জানল যে, আকর্ষণ থাকা সত্ত্বেও লোভনীয় কামবৃত্তি ত্যাগ 
করে সিয়াম পালন করার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত, 
তখন সে তার প্রবৃত্তির ওপর আল্লাহ তা'আলার সন্তুষ্টিকে প্রাধান্য 
দেয়। ফলে অধিক আগ্রহ থাকা সত্ত্বেও সে তা ত্যাগ করে। কেননা 
আল্লাহ তা'আলার জন্য তা ছেড়ে দেয়ার মাঝে সে আত্মপ্রশান্তি ও 
স্বাদ অনুভব করে। এজন্যই এমন অনেক মুমিন রয়েছে যদি 


১৩৫ 


তাদেরকে বিনা ওজরে রমযানের একটি সিয়াম ভাঙ্গার জন্য প্রহার 

করা হয় বা বন্দি করা হয়, তবুও সে সিয়াম ত্যাগ করবে না । এটাই 

হলো সিয়ামের বড় হিকমত 

০ দ্বিতীয় হিকমত: তাকওয়া অর্জন 

সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায় এটা সিয়ামের 

অন্যতম হিকমত ৷ আল্লাহ তা‘আলা বলেছেন: 

dS os SB CS SF Healrintle ob it lily 
[AYA © 5% ils 

‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেমনি 

ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের ওপর, যাতে 

তোমরা মুত্তাকী হতে পারো।’ {সূরা আল-বাকারা, আয়াত: ১৮৩} 

কারণ, সিয়াম পালনকারীকে ভালো কাজ করা ও মন্দ কাজ থেকে 

বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

* যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

ULE E SHI EL L ADJ s FAG PMIHES LI 


tn 
(Sl 


১৩৬ 


‘যে সিয়াম অবস্থায় মিথ্যা বলা ও তদনুযায়ী আমল করা এবং মূর্খতা 
ত্যাগ করতে পারলো না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো 
প্রয়োজন নেই।’>০* 
যখন কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় কোনো পাপাচারের ইচ্ছা করে 
তৎক্ষণাৎ সে যেন স্মরণ করে যে, সে সিয়াম পালনকারী তাহলে 
তার জন্য পাপ কাজ থেকে বিরত থাকা সহজ হবে। 
* এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত 
ব্যক্তিকে এ কথা বলতে নির্দেশ দিয়েছেন যে, যদি কেউ তাকে গালি 
দেয় বা তার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে সে বলে “আমি 
সিয়াম পালনকারী ব্যক্তি।” এটা সাওম পালনকারীকে সাবধান করার 
জন্য যে, তাকে গালি-গালাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া 
হয়েছে, আর তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে, সে সাওম 
পালনরত অবস্থায় আছে সুতরাং তাকে কটুক্তি ও গালাগালির জবাব 
প্রদান থেকে বিরত থাকতে হবে। 
০. তৃতীয় হিকমত: আল্লাহর স্মরণ ও তার সৃষ্টিতে চিন্তার জন্য 
একান্ত হওয়া । 
এটাও সিয়ামের হিকমত যে, সিয়াম পালনকারীর হৃদয় আল্লাহ 
তা'আলার স্মরণ ও ধ্যানে মগ্ন থাকে কেননা প্রবৃত্তির দাসত্ব ও 


*০* বুখারী: ১৯০৩। 
১৩৭ 


অধিক ভোজন উদাসীনতাকে অবধারিত করে। আর হক্ষেত্রবিশেষ 
অন্তরকে কঠোর করে ও চোখকে সত্য দর্শনে অন্ধ বানিয়ে দেয়। 
* এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পানাহার 
কমানোর কথা বলেছেন। তিনি বলেছেন; 
ELE SENT GLE ls Se HET BSG 
dd LG od Ll; gob LI SG Jt 
‘আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। অথচ 
আদম সন্তানের জন্য মেরুদণ্ড সোজা থাকে এমন কয়েক লোকমা 
খাদ্যই যথেষ্ট । অগত্যা যদি খেতেই হয়, তাহলে পেটের এক 
তৃতীয়াংশ খাদ্যের জন্য, অপর তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং বাকী 
তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।’২% 
* সহীহ মুসলিমে এসেছে, হানযালাহ্‌ আল-উসাইদী রাদিয়াল্লাহু 
আননু, তিনি ছিলেন ওহী লিখকদের একজন, তিনি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, হানযালাহ মুনাফেকী 
করেছে। তখন আল্লাহর রাসূল বললেন: 


**৪ আহমাদ ৪/১৩২; নাসাঈ, আল-কুবরা, ৮/৫০৯; তিরমিযী ২৩৮০; ইবন 
মাজাহ: ৩৩৪৯ ৷ মুস্তাদরাকে হাকিম ৪/১২১ ৷ আর যাহাবী তা সমর্থন করেছেন। 
১৩৮ 


UE EG GLE Bio SD HTL UES IKE Lh 
Ls SELB NIN EGSNLIE Bio Se EE BB oe Gb 
Ea... US 
অর্থাৎ হে হানযালা! সেটা কী রকম? তিনি উত্তরে বললেন, হে 
আল্লাহর রাসূল! আমরা যখন আপনার নিকট থাকি আপনি 
আমাদেরকে জান্নাত ও জাহান্নামের স্মরণ করিয়ে দেন যেন আমরা 
তা স্বচক্ষে দেখি । অতঃপর যখন আপনার নিকট থেকে বের হয়ে 
চলে যাই তখন স্ত্রী-সন্তানাদি ও জমি-জমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি; 
তখন অনেক কিছু-ই (আখেরাতের কথা) ভুলে যাই 
এ হাদীসে রয়েছে, “হে হানযালা! এক ঘণ্টা, এক ঘণ্টা ও এক 
ঘণ্টা।” তিন বার বললেন।” *৫ 
De cat Bp 5 ls cikbe, col Hl 
“যখন নফস ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকে তখন অন্তর স্বচ্ছ এবং 
কোমল থাকে আর যখন খাবারে পরিপূর্ণ ও পরিতৃপ্ত থাকে তখন 
অন্তর অন্ধ থাকে।” 


০ চতুর্থ হিকমত: ধনী ব্যক্তি কর্তৃক নেয়ামত উপলব্ধি 


*০৫ মুসলিম: ২৭৫০ । (অর্থাৎ কিছু সময় আল্লাহর জন্য অবশ্যই থাকবে, হ্যাঁ কিছু 


সময় তোমার দুনিয়ার জন্যও ব্যয় হবে৷) [অনুবাদক] 
১৩৯ 


সিয়ামের অন্যতম একটি হিকমত হলো, এর মাধ্যমে ধনী ব্যক্তি তার 
প্রতি আল্লাহর দেয়া ধন সম্পদের মর্যাদা বুঝতে পারে। যেহেতু 
আল্লাহ তা'আলা তাকে খাদ্য, পানীয় ও স্ত্রীর মত নেয়ামত প্রদান 
করেছেন, যা থেকে সৃষ্টি জগতের অনেকেই বঞ্চিত রয়েছে। ফলে 
সে এসব নেয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করে, সুখ স্বাচ্ছন্দের 
জন্য শুকরিয়া আদায় করে এবং এর মাধ্যমে সে তার ওই সকল 
ভাইদের কথা স্মরণ করে যারা ক্ষুধার্ত ও অসহায় অবস্থায় রাত 
যাপন করে। ফলে সে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, 
যদ্বারা তারা নিজেদের লজ্জা নিবারণ করবে ও ক্ষুধা মিটাবে। 

* এজন্যই “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব 
সমাজের বড় দানশীল । তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন 
যখন রমযান আসত আর জিব্রাইল ‘আলাইহিস সালাম রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন ও তাঁর 
সাথে কুরআন পাঠ করতেন” ** 

০ পঞ্চম হিকমত; আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ লাভ 

সিয়ামের অন্যতম হিকমত হলো এর মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের 
অনুশীলন, তার ওপর কর্তৃত্ব অর্জন এবং তা দমনের মাধ্যম; যাতে 
করে নফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ তাকে কল্যাণ ও সৌভাগ্যের 


১৬ বুখারী; ৬; মুসলিম: ২৩০৮ । 
১৪০ 


পথে পরিচালিত করতে পারে। এটা নিশ্চিত যে, নফস মন্দ কাজেরই 
পথ নির্দেশ করে। তবে আল্লাহ যাকে দয়া করেন সে ব্যতিত। 
সুতরাং মানুষ যখন আত্মাকে লাগামমুক্ত করে দেয়, তখন তাকে 
ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে। পক্ষান্তরে যখন সে তার ওপর 
কৰ্তৃত্ববান হয় ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন সুউচ্চ স্থানে ও অভিষ্ট 
লক্ষ্যে পৌছতে সক্ষম হয়। 

০ ষষ্ঠ হিকমত: কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ ও অহংকার থেকে মুক্তি 
সিয়ামের অন্যতম হিকমত হচ্ছে, কুপ্রবৃত্তিকে নিস্তিয় ও অহং 
থেকে মুক্ত করা; যাতে সে সত্যের প্রতি বিনয়ী ও সৃষ্টির প্রতি 
কোমল হয়। কেননা পরিতৃপ্ত হওয়া, আনন্দ উল্লাস করা ও নারীর 
সঙ্গে অধিক মেলামেশা করা, এর প্রত্যেকটিই মানুষদেরকে মন্দ, 
গর্ব, অহংকার, সৃষ্টির উপর দাম্ভিকতা ও হক গ্রহণ না করার দিকে 
ধাবিত করে। কেননা নফস যখন মনে করে যে তার এগুলো 
প্রয়োজন তখন সে এগুলো অর্জনে ব্যস্ত হয়ে পড়ে । অতঃপর সে 
যখন সেটা অর্জনে সমর্থ হয় তখন সে মনে করে যে সে কাঙ্কিত 
বস্তু পেয়ে গেছে, ফলে সে গর্হিত আনন্দ পায় ও তা নিয়ে অহং 
করে, যা পরবর্তীতে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় । প্রকৃতপক্ষে 
এ অবস্থা থেকে সে-ই নিরাপদ থাকতে পারে, আল্লাহ যাকে রক্ষা 
করেন। 

০. সপ্তম হিকমত: রক্ত চলাচলের পথ সংকুচিত হওয়া 


2৪১ 


সিয়ামের আরও হিকমত হলো, ক্ষুধা তৃষ্ণার কারণে মানুষের রক্ত 
চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে । ফলে দেহের অভ্যন্তরে 
শয়তানের চলাচলের পথ সংকীর্ণ হয়ে যায় । 
চলাচল করে।” যেমনটি বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, 
Le GE SIN Ss So SEAN 

‘নিশ্চয় শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে।’২৭* 
মূলত সিয়ামের মাধ্যমে মানুষ শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ 
থাকে এবং ক্রোধ ও কামপ্রবৃত্তির উন্মত্ততা হাস পায়। এ জন্যই 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্য করে 
বলেছেন: 
BAS CAD AH BS EIFL BONE EEN SLB TEL 

8 BI p50 ls ES S55 EA 
‘হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে, ব্যক্তি বিবাহ করতে সক্ষম, 
সে যেন বিবাহ করে। কেননা বিবাহ দৃষ্টি অবনত রাখে ও লজ্জাস্থান 


১০৭ বুখারী; ২০২৩; মুসলিম: ২১৭৫ । 


১৪২ 


হেফাজত করে। আর যে বিবাহ করতে সক্ষম নয়, সে যেন সিয়াম 
পালন করে। কেননা সিয়াম তাকে কামভাব থেকে বিরত রাখবে।”৭ 
০. অষ্টম হিকমত: বহুবিধ স্বাস্থ্যগত উপকার 

সিয়ামের আরও একটি হিকমত হলো এর দ্বারা বহুবিধ স্বাস্থ্যগত 
উপকার হয়, যা সুনির্দিষ্ট সময়ের জন্য আহার নিয়ন্ত্রণ ও 
পরিপাকতন্ত্রের বিশ্রাম দানের মাধ্যমে অর্জিত হয় এবং শরীরের 
অন্যান্য বাড়তি ক্ষতিকর বস্তু ও জলীয় পদার্থ হাস করে। 

আহ সিয়াম সাধনার মাঝে আল্লাহ তা'আলার কত মহান ও চমৎকার 
হিকমত বিদ্যমান! আর তাঁর বিধি-বিধান সৃষ্টিকূলের জন্য কতই না 
উপযোগী, উপকারী এবং বাস্তবসম্মত ৷ 

হে আল্লাহ! আপনি আমাদের দীনের গভীর প্রজ্ঞা ও শরীয়তের 
রহস্যাবলির জ্ঞান দান করুন দ্বীন- দুনিয়ার যাবতীয় কাজ বিশুদ্ধ 
করে দিন। হে দয়াময়! স্বীয় অনুগ্রহে আমাদেরকে, আমাদের পিতা- 
মাতাকে ও সকল মুসলিমকে ক্ষমা করুন। 

আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, 
তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর। 


১০৮ বুখারী: ১৯০৫, ৪০৬৬; মুসলিম: ১৪০০ । 


১৪৩ 


দশম আসর 


যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি তথা মানুষকে পূর্ণতর 
দানের সর্বপ্রকার ভাণ্ডার করেছেন উন্ক্ত, মুমিনদের দৃষ্টিকে 
করেছেন আলোকিত ফলে তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছে গূঢ় 
বাস্তবতা এবং তালাশ করেছে সাওয়াব, তাঁর আনুগত্য 
নূরের মাঝে পড়ে গেছে পর্দা। তিনি নিজ হিকমত ও ইনসাফ 
অনুযায়ী তাদের দিয়েছেন হেদায়াত, আর অন্যদের করেছেন পথভ্রষ্ট। 
নিশ্চয় এতে রয়েছে জ্ঞানীদের জন্য উপদেশ। 

আর আমি সাক্ষ্য প্রদান করছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, তিনি প্রবল- 
পরাক্রমশালী ও মহাদাতা। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর 
বান্দা ও রাসূল, যিনি উৎকৃষ্টতম ইবাদত ও পূর্ণতর শিষ্টাচার নিয়ে 
প্রেরিত হয়েছিলেন। 


288 


আল্লাহ্‌ সালাত বর্ষণ করুন তাঁর ওপর, তাঁর সকল পরিবার-পরিজন 

ও সাহাবীর ওপর এবং কিয়ামত পর্যন্ত তাদের উত্তমরূপে 

অনুসরণকারীদের ওপর আর তিনি যথার্থ সালামও পেশ করুন। 

০ আমার ভাইয়েরা! জেনে রাখুন, সিয়ামের অনেক আদব বা 
পালনীয় বিষয় রয়েছে যা ছাড়া সিয়াম পূর্ণতা পায় না এবং যা 
যথাযথভাবে সম্পন্ন না করা হলে সিয়ামের উৎকর্ষ সাধন হয় 
না। 
আর তা দুই প্রকার: 

১- প্রথম প্রকার: ফরয করণীয়সমূহ, যা প্রতিটি সাওম 
পালনকারীকেই অবশ্যই খেয়াল রাখতে হয় এবং সেগুলোর 
প্রতি যথাযথ যত্নবান থাকতেই হয়। 

২- দ্বিতীয় প্রকার: মুস্তাহাব করণীয়সমূহ, আর তা এমন কিছু 
মুস্তাহাব আদব; সাওম পালনকারীকে সেগুলোর প্রতি যত্বশীল 
হওয়া ও লক্ষ্য রাখা উচিত 

[1] ওয়াজিব আদবসমূহের মধ্যে রয়েছে: আল্লাহ তা'আলা সিয়াম 
পালনকারীর ওপর যেসব মৌখিক ও কায়িক ইবাদত আবশ্যক 
করেছেন ত বাস্তবায়ন করা । 

০ এসব ইবাদতের মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত 

ফরয সালাত। সালাত ইসলামের অন্যতম রুকন সালাতের শর্ত, 

রুকন ও ওয়াজিবসমূহ আদায় করে নিয়মিত সালাত প্রতিষ্ঠার 


১2৪৫ 


মাধ্যমে তার যত্ন নেয়া এবং সময়মত জামাতের সঙ্গে মসজিদে গিয়ে 
আদায় করা । কেননা এটা তাকওয়ার অন্তর্ভুক্ত, যা অর্জনের জন্য 
সিয়ামের বিধান প্রবর্তন করা হয়েছে এবং উম্মতের জন্য ফরয করা 
হয়েছে আর সালাত পরিত্যাগ করা তাকওয়ার পরিপন্থী এবং শাস্তির 
আবশ্যককারী। 
* আল্লাহ তা‘আলা বলেন; 
SH BET SMA BLAMES LE Laas be Msdoy 
NACE BRT N OT NR  R 
[1 04:2 
তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট 
করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্ই তারা 
জাহান্নামের শাস্তি প্রাপ্ত হবে। তবে তারা নয় যারা তাওবা করেছে, 
ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; তারাই জান্নাতে প্রবেশ করবে 
এবং তাদের প্রতি কোন যুলম করা হবে না’ {সুরা মারইয়াম, 
আয়াত: ৫৯-৬০} 
= সাওম পালনকারীদের মধ্যে কেউ কেউ তার উপর জামায়াতে 
সালাত আদায় ওয়াজিব হওয়া সত্ত্বেও তাতে অবহেলা করে। 
অথচ আল্লাহ তাঁর কিতাবে জামাতে সালাতের নির্দেশ প্রদান 
করেছেন। 
* তিনি বলেছেন: 
১৪৬ 


Gl; 5 ts Es LI HLA 3 fos SSN y 
CAT ৮ ত; EG 2 bia By el 
[ve sl is ত be ae 
“(হে রাসুল) যখন আপনি তাদের মাঝে (যুদ্ধক্ষেত্রে) থাকেন তারপর 
তাদের নিয়ে সালাত কায়েম করেন তাহলে তাদের একটি দল যেন 
আপনার সঙ্গে দাঁড়ায় এবং তারা যেন তাদের যুদ্ধের অস্ত্রাদি সঙ্গে 
রাখে আর যখন তারা সিজদা করে -তাদের সালাতের প্রথম রাকাত 
সম্পন্ন করে- তখন যেন পিছনে চলে যায় এবং যেন আবার ২য় 
দলটি আগমন করে যারা সালাত আদায় করে নি। অতঃপর তারা 
যেন আপনার সঙ্গে সালাত আদায় করে এবং তাদের সতর্কতা 
অবলম্বন করে এবং যুদ্ধের অস্ত্রাদি সঙ্গে রাখে’ {সুরা আন-নিসা, 
আয়াত: ১০৬} 
দেখুন, যুদ্ধ চলাকালে এবং ভীতিকর মুহূর্তেও আল্লাহ জামাতের সঙ্গে 
সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন! তাহলে নিরাপদ ও শান্ত অবস্থায় 
এর গুরুত্ব কত বেশি! 
বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন, 
P22 SSK BEY SS Md GSE GEMS oh 
oe J 6; EAE SES J I, es fl 


2৪৭ 


‘একজন অন্ধলোক রাসূলুল্লাহ সাল্লান্পসাহ আলাইহি ওয়াসাল্লামের 
সম্মুখে এসে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল! আমার মসজিদে 
নিয়ে আসার মত কোনো লোক নেই । এ কথা শুনে তিনি তাকে 
জামা‘আতে না আসার অনুমতি প্রদান করলেন। অতঃপর লোকটি 
যখন পিছন ফিরে চলে যাচ্ছিল তখন তিনি তাকে ডেকে পাঠালেন 
এবং বললেন, তুমি কি আজান শুনতে পাও? তিনি উত্তরে বললেন, 
হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে 
আযানের ডাকে সাড়া দিতে হবে অর্থাৎ জামায়াতে আসতে হবে ।'** 
এ হাদীসে দেখা যাচ্ছে যে, নবী সাল্লান্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম 
লোকটিকে জামাত পরিত্যাগ করার অনুমতি দেন নি, যদিও লোকটি 
ছিল অন্ধ আর তার কোনো পরিচালক ছিল না। 
আর জামাত ত্যাগকারী শুধু ওয়াজিবই বাদ দেন না, বহুগুণ 
সাওয়াবসহ অনেক কল্যাণ থেকে বঞ্চিত হন। কারণ জামাতে 
সালাতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। 
* যেমন সহীহ বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু 
‘আননহুমা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 

E55 ris E23 MHS Fe Habs iLL SS) 


**৯ মুসলিম; ৬৫৩ । 


»৪৮ 


‘জামাতে সালাত আদায় করা একাকী সালাতের চেয়ে সাতাশ গুণ 
বেশি মর্যাদা রাখে।’ **? 
আর সে নানা সামাজিক কল্যাণ থেকেও বঞ্চিত হয়, যা মুসলিমগণ 
একসঙ্গে হবার মাধ্যমে অর্জন করে থাকেন। যেমন সৌহার্দ্য ও 
সম্প্রীতি স্থাপন, অজ্ঞকে শিক্ষা দেয়া এবং অভাবীকে সহযোগিতা 
করা ইত্যাদি । 
তেমনি সালাতের জামাত ত্যাগের কারণে শাস্তিযোগ্য অপরাধ হয় 
এবং মুনাফিকদের সঙ্গেও সাদৃশ্য সৃষ্টি হয়। যেমন, 
* সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক 
বৰ্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
CES EOAES Hs LANE ESE Saleh Eels fH 
L425 TE RES SD LT ELGG 155 bi 5 CS 
SHAAN EH IES bE ep SF DEE ol 
ULE rele Sl 
“মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হলো ফজর ও এশার 
সালাত। তারা যদি জানতো এ দু’ সালাতের মধ্যে কী ফযীলত 
রয়েছে তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে উপস্থিত হতো আর আমার 
মনে চায় যে, আমি সালাতের জন্য নির্দেশ দেই । তারপর সালাতের 


৯০ বুখারী: ৬৪৫; মুসলিম: ৬৫০ । 


2৪৯ 


ইকামত দেয়া হবে। অতঃপর আমি একজন লোককে নির্দেশ দেই 
সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আর আমি লাকড়ি 
হাতে কিছু লোক নিয়ে ওইসব লোকের কাছে যাবো যারা সালাতের 
জামাতে হাযির হয় না। এরপর আমি তাদের বাড়িঘর আগুন দিয়ে 
জ্বালিয়ে দেই '* 
বৰ্ণিত হয়েছে, তিনি বলেন: 
SHE ES LEN NES KE LALIT ULE Hl Gs 3 
Se Se BEG SASL LG le hl TS LEA EE SS 5 
SE 45 GUL BL NE As UG CE I JG sid) 
LL GHE FE HENS GSG 4 dE 3 
‘যে ব্যক্তি এটা পছন্দ করে যে, আগামীকাল তথা মৃত্যুর পর আল্লাহর 
সঙ্গে মুসলিম হিসেবে সাক্ষাত করবে তার উচিত সে যেন এ 
সালাতসমূহের ব্যাপারে যত্নবান হয়; যখনই এগুলোর জন্য ডাকা 
হয়। কারণ, আল্লাহ তোমাদের নবীর জন্য হেদায়াতের রীতিনীতি 
প্রবর্তন করেছেন। আর এ সালাতগুলো সে হেদায়াতের নীতিসমূহের 
মধ্যে অন্যতম।’ বর্ণনাকারী বলেন, ‘আমরা আমাদেরকে দেখেছি 
এরকম যে, স্পষ্ট কপটতা আছে এমন মুনাফিক ছাড়া কেউ 


» বুখারী: ৬৫৭; মুসলিম: ৬৫১। 


১৫০ 


সালাতের জামাত থেকে পিছপা হতো না। এমনকি তখনকার সময় 

কোনো কোনো মানুষকে দু'জনের কাঁধে ভর করে জামাতে উপস্থিত 

করা হতো এবং তাকে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো’ **২ 

= কোনো কোনো সাওম পালনকারী আছে যারা আরও সীমালজ্ঘন 
থাকে। এটা সবচে নিন্দিত কাজ এবং সালাত বিনষ্টের সবচে 
ঘৃণিত রূপ। 

এমনকি বহু আলেম বলেছেন: ‘যে ব্যক্তি শরয়ী কোনো ওষযর 

ব্যতিরেকে সালাতকে তার সময় থেকে বিলম্ব করবে তার সালাত 

১০০ বার পড়লেও গ্রহণযোগ্য হবে না ।'*** 

* কেননা নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

‘যে ব্যক্তি এমন আমল করল যে আমল আমাদের আমল নয় (যে 

আমলের সঙ্গে আমাদের আমলের কোনো মিল নেই), সেটা বাতিল 

বলে গণ্য হবে’ ** 


»২ মুসলিম: ৬৫৪। 
»৩ ত্থবনুল কাইয়িম, আস-সালাত ওয়া হুকমু তারিকিহা, পৃ. ৭৩/৭৬ । 
> মুসলিম: ১৭১৮ ৷ 


১৫১ 


সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লামের আমল নয়। সুতরাং যে ব্যক্তি 

এমনটি করবে ত প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। 

[0] সিয়ামের অন্যতম ওয়াজিব আদব হচ্ছে: আল্লাহ যে সকল কথা 
ও কাজ হারাম করেছেন সাওম পালনকারী তা থেকে বেঁচে 
থাকবে যেমন: 

০ মিথ্যা থেকে বেঁচে থাকবে: 

আর মিথ্যা হলো বাস্তবতার বিপরীত কথা বলা সবচেয়ে নিকৃষ্টতম 

মিথ্যা হলো আল্লাহ তা‘আলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 

ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা যেমন, কোনো হালালকে হারাম ও 

বলা। 

* আল্লাহ তা‘আলা বলেছেন: 

FLAS ES 55 FE SS SHULL Las IE Ys) 

SB ISLS OSA NY CHT TE SF SS HTT af 

[1 a1: ® 2a Sis 

‘আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তোমাদের জিহ্বা যেন এ কথা 

না বলে এটা হালাল এবং এটা হারাম ৷ যারা আল্লাহর প্রতি মিথ্যা 

আরোপ করবে তারা সফলকাম হবে না। তাদের সুখ সম্ভোগ 


১৫২ 


ক্ষণিকের জন্য। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি” {সূরা 
আন-নাহল, আয়াত; ১১৬-১১৭} 
* সহীহ বুখারী ও মুসলিমসহ অন্যান্য হাদীস গ্রন্থে আবূ হুরাইরা ও 
অন্যান্য রাবী থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

UE bs LENA LIE EE DIS I) 
“যে ব্যক্তি আমার ওপর ইচ্ছা করে মিথ্যা বললো সে যেন তার 
স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নিল” *১৫ 
* তাছাড়া নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা থেকে সতর্ক 
করে বলেছেন: 
ILE I SY ol LD ESE SII SE SSI LoL) 
GS dlSie EES BE SHUI LIS 3d Lg 
‘তোমরা মিথ্যা পরিহার কর কেননা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে 
যায়, আর পাপাচার জাহান্নামের দিকে ধাবিত করে। কোনো লোক 
সর্বদা মিথ্যা কথা বলতে থাকলে ও এতে প্রচেষ্টা চালাতে থাকলে 
তার নাম আল্লাহ তা'আলার কাছে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে 
যায়।’”** 


৯৫ বুখারী: ১০৭ । 
৯ বুখারী; ৬০৯৪; মুসলিম; ২৬০৭ । 


১৫৩ 


০ গীবত থেকে বেঁচে থাকবে; 
গীবত হচ্ছে, কোনো মুসলিম ভাইয়ের অগোচরে তার ব্যাপারে এমন 
আলোচনা করা, যা সে অপছন্দ করে। চাই এটা তার শারীরিক 
ক্ৰটি-বিচ্যুতিই হোক না কেন যেমন কাউকে নিন্দা ও দোষারোপ 
করার উদ্দেশ্যে ল্যাংড়া, ট্যারা বা অন্ধ বলা তেমনি কারো চারিত্রিক 
ক্ৰটি তুলে ধরা যা সে অপছন্দ করে, যেমন বোকা, নির্বোধ, ফাসেক 
ইত্যাদি ৷ বাস্তবে ওই লোকের মধ্যে এ সকল দোষ-ক্রটি বিদ্যমান 
থাকুক বা না থাকুক । 
* কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে গীবত 
সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: 
4558 STE AHU FI IE BLEMH 3 GE IES) 
UG 155 43 LS TOG SEEN JEL 
‘এটা হলো তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করা যা সে 
অপছন্দ করে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা 
করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে 
তাহলে এ ব্যাপারে আপনার মতামত কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি যা বলো তা যদি তার 


১৫৪ 


মধ্যে থাকে তাহলে তুমি গীবত করলে, আর যদি না থাকে তাহলে 
তুমি তাকে অপবাদ দিলে।’”* 
আল্লাহ তা‘আলা কুরআনুল কারীমে গীবত করতে নিষেধ করেছেন ও 
একে নিকৃষ্ট বস্তু তথা আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে 
তুলনা করেছেন। 

* আল্লাহ তা‘আলা বলেন: 

[১ EIEN 2 58 

‘আর তোমরা কারো গীবত করো না, তোমাদের কেউ কি তার মৃত 
ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা এটাকে ঘৃণাই 
কর॥ {সূরা আল-হুজুরাত: ১২} 
* অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, 
52 Ll S505 MRS SAE oe 52 IU S55 2 I 

CHEE BEALS AMES SASL hl NEA JS bts CoS 
‘তিনি মেরাজের রাত্রে কোনো এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন 
যাদের পিতলের নখ রয়েছে তারা এগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও 
বক্ষে আঘাত করছে। তখন রাসূল সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, হে জিব্রাইল এরা কারা? জিব্রাঈল উত্তরে বললেন, এরা ওই 


> মুসলিম; ২৫৮৯ । 


১৫৫ 


সমস্ত লোক যারা পৃথিবীতে মানুষের গোশত খেতো এবং মানুষের 

সম্মানহানি ঘটাতো।’ *** 

০ নামীমা বা চুগলখোরী থেকে বেঁচে থাকবে: 

নামীমা বা চুগলখোরী হচ্ছে, পারস্পরিক সম্পর্ক বিনষ্টের উদ্দেশ্যে 

কোনো ব্যক্তি অপর ব্যক্তির ব্যাপারে কোনো কথা বললে অপর 

ব্যক্তির কাছে তা ফেরি করে বেড়ানো । এটি অন্যতম কবিরা গুনাহ ৷ 

* রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন: 

‘চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না 

* সহীহ বুখারী ও মুসলিমে ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে 

বৰ্ণিত, তিনি বলেন, 

AS BIAS IE CLI SHE SG Se hl Fo EA 
Bal 8 SEG ISIN JI Ss FS Y SEG Cis Uf 

‘নবী সাল্লান্পাহ ‘আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের পাশে দিয়ে 

অতিক্রম করলেন তারপর বললেন, দুটো কবরবাসীকে আযাব দেয়া 

হচ্ছে । অবশ্য বিরাট কোনো কঠিন কাজের জন্য তাদের শাস্তি হচ্ছে 

না। (অর্থাৎ যা থেকে বেঁচে থাকা কোনো কঠিন বিষয় ছিল না) 


> আবু দাউদ: ৪৮৭৮; মুসনাদে আহমাদ ৩/২২৪। 
* মুসলিম; ১০৫ । 


১৫৬ 


তাদের একজন প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। অপরজন 
মানুষের মধ্যে চুগলখোরি করে বেড়াত ৷’ ২? 

বস্তুত: নামীমা বা চুগলখোরি ব্যক্তি, সমাজ ও মুসলিমদের মধ্যে 
বিচ্ছিন্নতা সৃষ্টি করা এবং তাদের মধ্যে শত্রুতার আগুন লাগিয়ে 
দেওয়া । 

[\\ NDE O 23 GO I BD EF J; 
‘আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক 
কসমকারী, লাঞ্চিত। পিছনে নিন্দাকারী ও যে চুগলখোরী করে 
বেড়ায়।’ {সূরা আল-কালাম, আয়াত: ১০-১১} 
সুতরাং যে আপনার কাছে অপরের নিন্দা ও চুগলখোরি করে সে 
আপনার ব্যাপারেও চুগলখোরি করে বেড়ায় । সুতরাং তার থেকে 
সতর্ক থাকুন। 

০ সকল প্রকার প্রতারণা ও ধোঁকা প্রদান থেকে বেঁচে থাকতে হবে: 
লেনদেনের মধ্যে প্রতারণা থেকে বিরত থাকবে অনুরূপভাবে সব 
ধরনের উপদেশ ও পরামর্শের ক্ষেত্রেও প্রতারণা পরিহার করবে। 
কেননা ‘প্রতারণা একটি মারাত্মক কবীরা গুনাহ । 

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


> বুখারী: ১৩৭৮; মুসলিম: ২৯২। 


১৫৭ 


Ms SAB EE 1 
‘যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় ৷’ *** 
অন্য বর্ণনায় এসেছে, 

1 de A BE 1 
‘যে প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয়।’২২ 
হাদীসে উল্লেখিত ‘আল-গিশ’ শব্দের অর্থ ধোঁকা দেয়া, খেয়ানত, 
আমানত বিনষ্ট করা, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা। 
আর প্রতারণার মাধ্যমে যা অর্জিত হয় তা নিকৃষ্ট, হারাম ও ঘৃণ্য। 
প্রতারণা দ্বারা প্রতারক ও আল্লাহর মাঝে কেবলমাত্র দুরত্বই বৃদ্ধি 
পায়। 
০ সব ধরনের বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকা: 
সকল প্রকার বাদ্যযন্ত্র থেকে দূরে থাকা উচিত। যেমন- বীণা, 
একতারা, বেহালা, হারমোনিয়াম, গিটার, পিয়ানো, ঢোল-তবলা ও 
অন্যান্য বাদ্যযন্ত্র । কেননা এসব হারাম । এগুলোর হারাম ও গুনাহ 
আরও বৃদ্ধি পায় যখন এর সাথে মিলিত হয় উত্তেজনামূলক গান ও 
মিষ্টি আওয়াজ। 
* আল্লাহ তা‘আলা বলেছেন: 


*২ মুসলিম: ১০১। 
*২২ মুসলিম: ১০২। 


১৫৮ 


se 3 hl fre oF S28 Sad 6 SES of Hf 55 ¥ 

NOLO Sg SE A Dl Gh Biel 
“মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশতঃ আল্লাহর পথ থেকে বিচ্যুত 
করার জন্য গান বাদ্যের উপকরণ ক্রয়-বিক্রয় করে এবং আল্লাহ্‌ 
প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রপ করে। তাদের জন্য রয়েছে 
অবমাননাকর কঠোর শাস্তি’ সূরা লুকমান, আয়াত: ৬} 
* আবদুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহুকে এ আয়াত সম্পর্কে 
জিজ্ঞেস করা হলে তিনি বললেন, 

Gall one AY sl lh 

“যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই সেই আল্লাহর শপথ করে 
বলছি, এটা হচ্ছে গান’ *২*। 
থেকেও এ তাফসীর সহীহ সনদে বর্ণিত হয়েছে। তাছাড়া ‘আল্লামা 
সাঈদ ইবন জুবাইর ও মুজাহিদ রাহেমাহুল্লাহ থেকেও উল্লেখ 


১২৪ 


করেছেন" । 
> ইবন জারীর তাবারী ২১/৬২; মুস্তাদরাকে হাকিম ২/৪১১; হাসান সনদে। 
> আব্দুল্লাহ ইউসুফ আল-জুদাই‘ এর ‘আহাদীস যাম্মিল গিনা ওয়াল মা'আযিফ 


ফিল মীযান’ গ্ন্থখানিতে এ সব বাণী ও সেগুলোর উপর বিস্তারিত আলোচনা 
করা হয়েছে। পৃ. ১৪৮-১৫৪ 


১৫৯ 


* হাসান বসরী রহ. বলেন, ‘এ আয়াতটি গান ও বাদ্যের ব্যাপারে 
নাযিল হয়েছে ৷’ *২৫ 

* রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র থেকে সতর্ক 
করেছেন। তিনি এসবকে যেনা-ব্যভিচারের সঙ্গে তুলনা করেছেন। 
তিনি বলেছেন: 

BG SEG RA SSH HS FG 
‘আমার উম্মতে এমন একদল লোক হবে যারা যেনা-ব্যভিচার, 
রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ।’>২৬ 
হাদীসে বর্ণিত 5’ শব্দটির অর্থ হচ্ছে, লজ্জাস্থান, যার দ্বারা যেনা- 
ব্যভিচার বুঝানো হয়েছে। আর ‘5,145 এর অর্থ হচ্ছে এমনভাবে 
ভ্রক্ষেপহীনভাবে করা যেমন হালাল মনে কেউ কোনো কাজ করে 
থাকে । 
বর্তমান সময়ে এমন মানুষ রয়েছে যারা এসব বাদ্যযন্ত্র ব্যবহার করে 
থাকে অথবা সেগুলো এমনভাবে শ্রবণ করে থাকে যেন এগুলো 
হালাল জিনিস । 


১২৫ এ আয়াতের উপর আরও ব্যাখ্যা দেখুন, ইবনুল কাইয়্যেম এর ‘ইগাসাতুল 
লাহফান’ গ্রন্থে (১/৩৩৮-৩৪১) ৷ 
> বুখারী: ৫৫৯০ । 


১৬০ 


এটা এমন এক ষড়যন্ত্র যা দ্বারা ইসলামের শত্রুরা মুসলিমদেরকে 

ষড়যন্ত্রের জালে আবদ্ধ করতে সফলতা লাভ করেছে। এতে করে 

তারা মুসলিমদেরকে আল্লাহ তা‘আলার যিকর-স্মরণ, তাদের দ্বীন ও 

দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখছে। অবস্থা এমন পর্যায়ে 

পৌঁছেছে যে, মুসলিমদের অনেকেই কুরআন ও হাদীসের পাঠ, 

ধর্মবেত্তাগণের শরীয়ত ও হিকমত সমৃদ্ধ বয়ানের চেয়েও এগুলোর 

প্রতি বেশী এসব গান ও বাদ্যযন্ত্রে আসক্ত হয়ে পড়ছে। 

হে মুসলিমগণ! আপনারা সিয়াম বিনষ্টকারী ও তাতে ক্রটি সৃষ্টিকারী 

বিষয় থেকে সতর্কতা অবলম্বন করুন এবং মিথ্যা বলা ও তদানুযায়ী 

কাজ ত্যাগ করে সিয়ামের হক আদায় করুন। 

* নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

LLEES HI EE LI Jet s FSG MIHES HS 
XS 

‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার মাধ্যমে আমল করা ও মূর্খতা 

পরিত্যাগ করতে পারেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর 

কোনো প্রয়োজন নেই ॥' ২৭ 

জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: 


৯৭ বুখারী: ১৯০৩। 


১৬১ 


he E3 lly PIS ss BL drag DA LAI Ea lp 
455 29 Daye 12 ITY BE 0 Yale I= OU SH 
(slo 
‘যখন তুমি সাওম রাখবে তোমার কর্ণ, চক্ষু, জিহ্বাও যেন মিথ্যা কথা 
ও সব হারাম বর্জনের মাধ্যমে সাওম পালন করে। তুমি প্রতিবেশিকে 
কষ্ট দেয়া থেকে বিরত থাকো। অবশ্যই তুমি আত্মসম্মান ও 
প্রশান্তভাব বজায় রাখবে । আর তোমার সাওমের দিন ও সাওমবিহীন 
দিন যেন সমান না হয়।’ *২ 
হে আল্লাহ! আপনি আমাদের জন্য আমাদের দীন রক্ষা করুন, 
আমাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে আপনাকে অসন্তষ্টকারী বিষয়াদি থেকে 
বিরত রাখুন, আমাদেরকে এবং আমাদের বাবা-মা ও সকল 
আর সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তাঁর 
পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর 


> স্থবন রজব, লাতায়েফুল মা'আরিফ, পৃ. ২৯২। 
১৬২ 


একাদশ আসর 
সিয়ামের মুস্তাহাব আদবসমূহ 


সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি প্রত্যাশাকারীকে প্রত্যাশার 
ওপরে পৌঁছান এবং প্রার্থনাকারীকে প্রার্থনার বেশি দেন। আমি তাঁর 
গুণকীর্তন করি হেদায়াত দান ও তা অর্জনের জন্য। আর আমি প্রমাণ 
ও মূলনীতিসহ জেনে তাঁর তাওহীদের স্বীকৃতি দেই । 

সালাত ও সালাম বর্ষণ হতে থাক যতদিন পুব-পশ্চিম ও উত্তর- 
দক্ষিণে বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে তাঁর বান্দা ও রাসূল 
আমাদের নবী মুহাম্মদের ওপর; তাঁর সাথী আবূ বকরের ওপর যিনি 
সফর ও স্থায়ী সর্বাবস্থায় ছিলেন তাঁর পাশে; উমরের ওপর যিনি 
এমন নির্ভীকতার সঙ্গে ইসলামের সাহায্য করেছেন যে কোনো 
খানাখন্দ বা পতনকে ভয় পাননি; উসমানের ওপর যিনি ছিলেন 
বিপদে অনঢ় ধৈর্যশীল; আলী ইবন আবী তালিবের ওপর যিনি আপন 
বীরত্ব দিয়ে শত্রুদের সন্ত্রস্ত করেছেন হামলার আগেই এবং তাঁর 
সকল পরিবার-পরিজন ও সাহাবীর ওপর যারা দীনের মূল ও 
শাখাগত বিষয়াদিতে প্রতিযোগিতায় অন্যদের হাত থেকে 
বিজয়টোপর ছিনিয়ে নিয়েছেন। 


১৬৩ 


০ প্রিয় ভাইয়েরা আমার! এ আসরটি সিয়ামের আদবের দ্বিতীয় 
প্রকার তথা মুস্তাহাব আদব প্রসঙ্গে । সিয়ামের মুস্তাহাব 


আদবসমূহের মধ্যে রয়েছে: 


[7] সাহরী খাওয়া: 
সাহরী বলা হয়, রাতের শেষাংশের খাওয়াকে । একে সাহরী বলার 
কারণ হচ্ছে এ খাবারটি ‘সাহর’ তথা রাতের শেষাংশে অনুষ্ঠিত হয় । 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
Ee AEAE 525) 
‘তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত নিহিত রয়েছে” 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
CANS SI 8 ploes aloe G5 GC jh 
‘আমাদের ও আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহরী 
খাওয়া '>*০ 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে সাহরী 
গ্রহণের প্রশংসা করে বলেছেন: 
CAB sc 


> বুখারী: ১৯২৩; মুসলিম: ১০৯৫। 
** মুসলিম: ১০৯৬। 


১৬৪ 


“মুমিনদের খেজুর দিয়ে সাহরী গ্রহণ কতই না উত্তম ৷” 

* রাসূল সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন: 

DIY 0 So es EET HES SG ST 3c 
PL FSS ESL; 5 $e 

‘সাহরী খাওয়া বরকতপূর্ণ । সুতরাং সাহরী পরিত্যাগ করো না, যদিও 

এক ঢোক পানি পান করে হয়। কারণ আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ 

সাহরী ভক্ষণকারীর ওপর সালাত পেশ করেন৷’ **২ 

* সাহরী ভক্ষণকারী ব্যক্তির উচিত, সাহরী খাওয়ার ব্যাপারে নিয়ত 

করে যে, নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন এবং 

তাঁর নির্দেশের অনুসরণে তা গ্রহণ করছে; যাতে তার সাহরী হয় 

ইবাদত ৷ তাছাড়া আরও নিয়ত করবে যে, সাহরী খাওয়ার মাধ্যমে 

সে সাওম পালনে সামর্থ্য হবে; যাতে করে এর দ্বারা সাওয়াব অর্জিত 

হ্য়। 

* সুন্নাত হচ্ছে সুবহে সাদিক উদয়ের আগ পর্যন্ত বিলম্ব করে সাহরী 

খাওয়া। কেননা নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এমনই 

করতেন। 


**১ আবু দাউদ: ২৩৪৫ ৷ 
২২ আহমদ: ৩/১২। 
১৬৫ 


* কাতাদা রহ. আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা 
করেন, 
33 ES a Ls SLAMS Ss she Bl Lo HES FE ls, ps 
GY C5900 SLES COG Uayhcc Gs CB SS SE i 
WT 5) 

‘আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যায়েদ ইবন সাবেত 
সাহরী গ্রহণ করলেন। যখন সাহরী গ্রহণ করা শেষ করার পর 
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সালাতের 
দিকে’ (চল)। তারপর তিনি সালাত আদায় করলেন। আমরা 
আনাসকে বললাম, তাঁদের সাহরী শেষ করা ও সালাতে প্রবেশ 
করার মধ্যে কত সময় ছিল? তিনি বললেন, ‘একজন লোক পঞ্চাশ 
আয়াত পড়ার মত সময়’ ।*** 
* ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেলাল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, 

CFDs SS SSG I LG pC GNSSE BS 1785 bk) 


*৩* বুখারী: ১৩৩৪ ৷ 


১৬৬ 


‘আব্দুল্াহ ইবন উম্মে মাকতুম আযান না দেয়া পর্যন্ত তোমরা 
পানাহার কর। কেননা সে সুবহে সাদিক উদয়ের পরই আযান 
দেয় ।'>৩8 
* বিলম্ব করে সাহরী খাওয়া সিয়াম পালনকারীর জন্য অধিক 
উপকারী ও ফজরের সালাত আদায় করার পূর্বে ঘুমিয়ে যাওয়া থেকে 
অধিক নিরাপদ। সাহরী খাওয়া ও সাওমের নিয়ত করার পরও 
দৃঢ়ভাবে সুবহে সাদিকের সময় প্রবেশ করা পর্যন্ত সাওম 
* কেননা আল্লাহ তা‘আলা বলেন, 
SEIN EE te HOT LAE SE BE LACE 
[AY 5 5d (21 
“আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কালোরেখা থেকে উষার 
সাদা রেখা স্পষ্টর্ূপে তোমাদের নিকট প্রকাশ না হয়”। [সূরা আল- 
বাকারাহ: ১৮৭] 
আকাশের প্রান্তদেশ প্রত্যক্ষ করার মাধ্যমে অথবা নির্ভরযোগ্য 
সংবাদের মাধ্যমে যেমন আযান ইত্যাদি দ্বারা । অতঃপর যখন সুবহে 
সাদিক উদিত হবে তখনই (পানাহার ইত্যাদি থেকে) বিরত থাকবে, 


** বুখারী; ১৯১৮ । 


১৬৭ 


আর মনে মনে নিয়ত করবে, তবে কোনোভাবেই মুখে নিয়ত 
উচ্চারণ করা যাবে না; কারণ নিয়ত উচ্চারণ করা বিদ‘আত । 
[7] সিয়ামের মুস্তাহাব আদবের মধ্যে অন্যতম হচ্ছে, তাড়াতাড়ি 
ইফতার করা: 

প্রত্যক্ষ করার মাধ্যমে সূর্যাস্ত সম্পর্কে নিশ্চিত হওয়া অথবা আযান বা 
অনুরূপ নির্ভরযোগ্য সংবাদের মাধ্যমে সূর্যাস্তের বিষয়ে প্রবল ধারণা 
হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা । 
* সাহ্‌ল ইবন সা‘দ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 

GEDA G Es SON dG 
“মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে, ততক্ষণ পর্যন্ত কল্যাণের 
মধ্যে থাকবে ’**৫ 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাদীসে কুদসীতে বর্ণনা 
করেন, আল্লাহ তা'আলা বলেন: 

wks lel Gi se Sl Sy 
করে ।’>৬ 


১% বুখারী: ১৯৫৭; মুসলিম: ১০৯৮। 
** আহমদ:২/৩২৯; নং ৮৩৬০; তিরমিযি: ৭০০। (হাসান হাদীস) 
১৬৮ 


* আর সুন্নাত হচ্ছে, কাঁচা খেজুর দ্বারা ইফতার করা। কাঁচা খেজুর 
না পাওয়া গেলে শুকনো খেজুর দ্বারা ইফতার করবে। আর যদি 
তাও না পাওয়া যায় তাহলে পানি দ্বারা ইফতার করবে। কারণ, 
LS LG DUES FL 0 FS kG le Hh SS IE 
tb bs SES US SS IES IG Es SS, 
“নবী সাল্লান্সাহ আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামায আদায়ের পূর্বে 
কিছু কাঁচা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না 
থাকতো তাহলে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন যদি শুকনো 
খেজুর না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার 
করতেন।” **' 
যদি কোনো কাঁচা খেজুর, শুকনো খেজুর ও পানি না পাওয়া যায় 
তাহলে হালাল খাদ্য ও পানীয় যা সহজে মিলে তা দ্বারা-ই ইফতার 
করবে যদি কোনো কিছুই না পাওয়া যায় তাহলে অন্তরে ইফতারের 
নিয়ত করবে। 
তবে তার আঙ্গুল চুষবে না এবং মুখে লালা জমা করে গিলে ফেলবে 
না। যেমনটি কোনো কোনো সাধারণ লোকেরা করে থাকে!! 


*৭ আহমাদ ৩/১৬৪; আবু দাউদ: ২৩৫৬; তিরমিযী; ৬৯৬ । 
১৬৯ 


ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন: 
SUES bs Sic SLD Sy 
যা ফেরত দেওয়া হয় না।'** 
* অনুরূপ আবু দাউদ মু‘আয ইবন যাহরা থেকে মুরসাল সনদে 
বর্ণনা করেন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইফতার 
করার সময় এই দো‘আ পড়তেন: 
uses ৩) bcs 3 hn 
‘হে আল্লাহ! আমি আপনারই জন্য সিয়াম পালন করলাম ও আপনার 
দেয়া রিষিক দিয়ে ইফতার করলাম ।'*** 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
ইফতার করার সময় বলতেন: 
NAGS LENSE Bille EN CEERI 
‘পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো এবং আল্লাহর ইচ্ছায় 
প্রতিদান প্রতিষ্ঠিত হলো ৷’ *₹9 


** ইবন মাজাহ; ১৭৫৩ ৷ যদিও যাওয়ায়েদে হাদীসের সূত্রকে সহীহ বলা হয়েছে। 
তবুও সনদটি দুর্বল। 
»*৯ আবু দাউদ: ২৩৫৮ তবে এর সনদ দুর্বল। 
১৭০ 


[7] সিয়ামের মুস্তাহাব আদবের মধ্যে অন্যতম হচ্ছে, বেশি করে 
কুরআন তিলাওয়াত করা, যিকির করা, দোআ করা, সালাত 
আদায় করা ও দান-সাদকা করা । 

* হাদীসে এসেছে, 

A SLA IES, EPONA 

“রমযানে যে আল্লাহর যিকির করবে, সে ক্ষমাপ্রাপ্ত হবে৷” *$ 

* অনুরূপভাবে সহীহ ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান গ্রন্থে এসেছে, 

নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

EINES d3O ONG GEE ES LDS 35 Y ES 

IGG S585 D3 Lk DO EES UD SH USS 

tine 135 315 SAAS 

“্তন ব্যক্তির দো‘আ ফেরত দেওয়া হয় না। (১) রোষাদার ব্যক্তি 

ইফতার করা পর্যন্ত, (২) ন্যায়পরায়ণ ইমাম বা রাষ্ট্রপতি, (৩) মযলুম 

ব্যক্তির দো‘আ। তার দো‘আ আল্লাহ আকাশে মেঘমালার উপরে তুলে 
নেন এবং এর জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় এবং 


*০ আবু দাউদ: ২৩৫৭ ৷ 
** হাদীসটি মু‘জামুল আওসাত্ব লিত তাবারানীতে সংকলিত হয়েছে। এর সনদ 
দুর্বল । দেখুন, মাজমাউয যাওয়ায়েদ: ৩/১৪৩ ৷ 
১৭১ 


মহান রব বলেন, আমার ইয্যত ও মাহাত্ম্যের কসম করে বলছি, 
অবশ্যই আমি তোমাকে সাহায্য করবো, কিছু সময় পর হলেও।” ২২ 


* তাছাড়া বুখারী ও মুসলিমে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 
থেকে বর্ণিত, তিনি বলেন; 
SE UI SE SG Cl Sle dhl Lo Bl dt SEY 
STAM SUES Ss DD ES IDL SE hfs Ml > IS 
eS Sel se ML lS 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে বেশি 
দানশীল ছিলেন। আর রমযান মাসে তিনি আরো বেশি দানশীল হয়ে 
যেতেন; যখন জিব্রাইল (‘আলাইহিস সালাম) তাঁর সঙ্গে সাক্ষাত 
করতেন জিব্রাইল রমযানের প্রতি রাতে তার সাথে সাক্ষাত করে 
পরস্পরে কুরআন পড়তেন, তখন তিনি প্রবাহিত বায়ুর চেয়েও 
অধিক হারে দান করতেন ৪৩ 
* আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দান ছিল সার্বিক 
ও সবধরণের। যেমন আল্লাহর দ্বীনকে সমুন্নত করা ও আল্লাহর 
বান্দাদের পথপ্রদর্শনের জন্য জ্ঞান, জান ও মাল ব্যয় করা। 
অনুরূপভাবে আল্লাহর বান্দাদের কাছে সব রকমের কল্যাণ পৌঁছে 


*২ আহমাদ ২/৩০৫; তিরমিযী: ৩৫৯৮ ৷ (হাসান সনদে) 
i বুখারী: ৬; মুসলিম: ৫০ । 


১৭২ 


দেওয়ার জন্য যত পথ ও পদ্ধতি রয়েছে সবই তিনি অবলম্বন 
করতেন, যেমন মূর্খদের জ্ঞানদান, তাদের অভাব-অভিযোগ পূরণ, 
তাদের মধ্যকার ক্ষুধার্তদের আহার প্রদান । আর তাঁর দান রমযানে 
বহুগুণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, সময়ের মর্যাদা সম্পর্কে 
সচেতনতা, সওয়াবের পরিমানে বর্ধিত হওয়া । তাছাড়া 
ইবাদতকারীদের ইবাদতে সহযোগিতা করাও রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উদ্দেশ্য ছিল। এভাবে তিনি সাওম 
ও খাবার খাওয়ানো এ দু'টি কাজকে একসাথে করতেন, এ দুটো 
কাজই জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম ৷ *88 
বর্ণিত, নবী “সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের লক্ষ্য 
করে বললেনঃ 
5:6 2 4s CIE JE elsLs fl oi El 5 
SESE JE G:C hl 5%» JE «5S HALES ES 
EASE SB: IE TALE ls =; 16 LSC, 
le 3 Lad des IG Gf LE 4h G85 5 HIE LE 245 
4 SSN) 4s 3 0 


*% ঢ্খুন, ইবন রাজাব, লাতায়েফুল মা'আরিফ পৃ. ৩০৬ । 
১৭৩ 


“তোমাদের মধ্যে কে আজ সাওম অবস্থায় প্রত্যুষে উপনীত হয়েছ? 
তোমাদের মধ্যে কে আজ জানাযার সালাতে শরীক হয়ে জানাযার 
পিছু নিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি। 
রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আজ একজন মিসকীনকে 
খাইয়ে? আবু বকর বললেন, আমি৷ রাসূল বললেন, তোমাদের 
মধ্যে কে আজ একজন রোগীর সেবা করেছ? আবূ বকর রাদিয়াল্লাহু 
আনহু বললেন, আমি ৷ তখন রাসূলুল্লাহ্‌ ‘সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম 
বললেন, “যে ব্যক্তির মধ্যে এসব গুণ গুলো মিলিত হয়েছে সে 
অবশ্য-ই জান্নাতে যাবে” ২8৫ 

[] সিয়ামের মুস্তাহাব আদবের মধ্যে অন্যতম হচ্ছে, আল্লাহ প্রদত্ত 

নিয়ামতের কথা অন্তরে সদা জাগরুক রাখা 

সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত নেয়ামতের কথা সর্বদা স্মরণ 
করবে; যেহেতু আল্লাহ তাআলা তাকে সিয়াম পালনের তাওফীক 
দিয়েছেন, তার জন্য সহজ করে দিয়েছেন, ফলে সে এ দিনের 
সিয়াম পূর্ণ করতে পেরেছে, এ মাসের সিয়াম পুরোপুরিভাবে আদয় 
করতে পেরেছে। কারণ, এমন অনেক লোক রয়েছে যারা সিয়াম 


*৪৫ মুসলিম; ১০২৮ । 


2৭৪ 


পালনের নে‘আমত থেকে মাহরূম হয়েছে, তাদের কেউ কেউ প্রাপ্ত 

অক্ষম, আবার তাদের কেউ পথভ্রষ্টতা ও দ্বীন বিমুখিতার ফলে 

সিয়াম পালন করতে পারেনি। 

তাই সিয়াম পালনকারীর উচিত হলো এ নেয়ামতের জন্য আল্লাহর 
ংসা করা; যা গোনাহের ক্ষমা, মন্দ-পাপাচার থেকে মুক্তি, স্থায়ী 

নে‘আমতপূৰ্ণ দারুন নাঈম জান্নাতে মহান সম্মানিত রবের পাশে 

থাকার মত সুউচ্চ মর্যাদা লাভের মাধ্যম ৷ 

০ ভাইয়েরা আমার! সিয়ামের আদবগুলো রক্ষা করুন। আর 
(আল্লাহর) গযব (ক্রোধ) ও শাস্তির কারণগুলো থেকে 
নিজেদেরকে মুক্ত রাখুন। সালাফে সালেহীন তথা সৎকর্মশীল 
পূর্বসুরীদের গুণে গুণান্বিত হোন, কেননা পূর্ববর্তীরা যেভাবে 
আল্লাহর আনুগত্য করে এবং পাপাচার থেকে বিরত থেকে 
সংশোধিত হয়েছিলেন, শেষ যামানার উম্মতদেরও সে একই 
পদ্ধতিতে সংশোধিত হতে হবে। 

প্রথম স্তর: ওই সকল লোক, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 

স্বীয় পানাহার ও কামপ্রবৃত্তি ত্যাগ করে এবং জান্নাতে তার বিনিময় 

আশা করে। তিনি তো আল্লাহ তা'আলার সঙ্গে ব্যবসা করেছেন ও 

লেন-দেন করেছেন। আর আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান কখনও 


১৭৫ 


নষ্ট করেন না, যে তাঁর সাথে লেনদেন করবে সে কখনও আশাহত 
হবে না বরং সবচেয়ে বড় ধরনের লাভে ধন্য হবে। 
* একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক লোককে 
উদ্দেশ করে বললেন: 

tite 35 HUIGT YL co FBG E55 BT Lp 
‘নিশ্চয় তুমি যা কিছুই আল্লাহর তাকওয়া অবলম্বনের কারণে 
পরিত্যাগ করবে, তার চেয়েও উত্তম বস্তু তিনি তোমাকে প্রদান 
করবেন ॥ *8* 
এ ধরনের সিয়াম পালনকারীর চাহিদা মত আল্লাহ তা‘আলা জান্নাতে 
তাকে শ্ৰেষ্ঠতম খাদ্য-পানীয় ও স্ত্ৰী দান করবেন। 


* আল্লাহ তা'আলা ইরশাদ করেন: 
[tu BL ণ্ড্্খ ঠ NE E25 2A LY 


“(বলা হবে) ‘বিগত দিনসমূহে তোমরা যা অগ্রে প্রেরণ করেছ তার 
বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর।' {সূরা আল- 
হাক্ধাহ্‌, আয়াত: ২৪} 

* মুজাহিদ রহ. সহ আরো অনেকে বলেন, এ আয়াত সিয়াম 
পালনকারীদের ব্যাপারে নাযিল হয়েছে। 


*%৬ আহমাদ ৫/৭৯ । 
১৭৬ 


এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন: 
BIS By 2 HIE op BCE ULE LL 4 be IE 
551 ELS SLES te 

‘আর আমি আমার উম্মতের এক লোককে দেখতে পেলাম সে 
পিপাসায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে। যখন সে পানি পানের জন্য 
হাউজের কাছে যায়, তখন তাকে সেখানে বাধা দেয়া হয় এবং সে 
ওখান থেকে বিতাড়িত হয়। অতঃপর তার কাছে রমযানের সিয়াম 
এসে উপস্থিত হলো এবং তাকে পানি পান করিয়ে তৃপ্ত করালো।’২8৭ 
০ হে আমার জাতি! এ রমযানে আল্লাহ তা'আলার সঙ্গে (কুরআন 

তিলাওয়াত ও নফল সালাতের মাধ্যমে) কথা বলার কি কেউ 

নেই? 

তাঁর অনুগত বান্দাদের জন্য জান্নাতে সংরক্ষিত নেয়ামতরাজির 

প্রতি আগ্রহী কি কেউ নেই? 

কবির ভাষায় বলতে হয়: 


ETE GE SHEL i 


*৭ তাবারানী তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে হাদিসটি সংকলন করেন, দেখুন, 
মাজমাউয যাওয়ায়েদ ৭/১৭৯ ৷ তবে হাদীসটি দুর্বল। 
১৭৭ 


SALSA HSS 
8 al lin ol rralye bets 


JUNI 3 dhl Sl ll LS) 

যে হতে চায় জান্নাতের মালিক সে যেন ছাড়ে অবহেলা 

সে যেন দাঁড়ায় রাতের আঁধারে কুরআনের আলো নিয়ে 

সে যেন পর্যায়ক্রমে পালন করে সিয়াম নিশ্চয় এ জীবন নশ্বর 

প্রকৃত জীবন হলো আল্লাহর প্রতিবেশীত্বে জান্নাতের বাড়ীতে। 
সিয়াম পালনকারীদের দ্বিতীয় স্তর: এমন কিছু লোক রয়েছে, যারা 
আল্লাহ ব্যতীত পার্থিব সব কিছু ছেড়ে বিরত থাকার সাওম পালন 
করে। তারা মস্তিষ্ককে মন্দ চিন্তা থেকে এবং উদরকে পূর্ণ খাবার 
মুক্ত রাখে মৃত্যু ও মৃত্যুর পর পঁচে-গলে যাবার কথা স্মরণ করে 
এবং আখিরাতের উদ্দেশে দুনিয়ার সৌন্দর্য ত্যাগ করে। এমন 
লোকের জন্যই তো তার রবের সাথে সাক্ষাত ও তাঁর দর্শন লাভ 
হবে প্রকৃত ‘ঈদুল ফিতর’ । 
কবি বলেন, 
‘বিশেষ (প্রকৃত) সিয়াম পালনকারীদের সিয়াম হলো, জিহ্বাকে মিথ্যা 
বলা ও অপবাদ দেয়া থেকে বিরত রাখা । 


১৭৮ 


আল্লাহর সাধক ও সান্নিধ্যে ধন্য ব্যক্তিদের সিয়াম হলো, অন্তরকে 

অন্য কারো অনুপ্রবেশ ও তাঁর পর্দা থেকে হেফাযত করা । 

০ আল্লাহর পরিচয় প্রাপ্তগণকে পার্থিব জগতের সুরম্য অট্টালিকা 
স্বীয় রবের দর্শনের বিপরীতে প্রশান্তি দিতে পারে না৷ তাঁর দর্শন 
ছাড়া কোনো ঝর্ণাধারা তাদের পরিতৃপ্ত করতে পারে না। তাদের 
চিন্তা-চেতনা চাওয়া-পাওয়া এগুলো থেকে অনেক মহৎ 

0 যে ব্যক্তি আল্লাহর আদেশ পালনার্থে আজ দুনিয়াতে প্রবৃত্তির 
চাহিদা থেকে বিরত রাখার সাওম পালন করবে, আগামীকাল 
জান্নাতে সে এসব চাহিদা লাভ করবে, আর যে ব্যক্তি আল্লাহ 
ব্যতীত অপর সব কিছু থেকে নিজেকে বিরত রাখার সাওম 
পালন করবে, তার ঈদ বা খুশী তো সেদিন হবে যে দিন সে 
আল্লাহর সাক্ষাত লাভ করবে। 

{OL nl 35 SS HT I SY al OU 1 SE FY 

[0:0 Sc] 

‘যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহ্‌র 

নির্ধারিত কাল আসবে আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।’ {সূরা আল- 

‘আনকাবূত, আয়াত: ৫} 

০ তাই হে তাওবাকারীগণ! আজ প্রবৃত্তির কামনা-বাসনা থেকে 
বিরত থাকার মাধ্যমে সিয়াম পালন করুন, তাহলে প্রতিপালকের 


১৭৯ 


সাক্ষাতের দিন ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে 

পারবেন। *$* 
হে আল্লাহ! আপনার প্রতি নিষ্ঠা সৃষ্টি করে আমাদের অন্তরলোককে 
সোৌন্দৰ্যমণ্ডিত করুন এবং আমাদের আমলগুলোকে আপনার রাসূলের 
আনুগত্য আর তাঁর আদব অনুকরণের মাধ্যমে সুষমামণ্ডিত করুন। 
হে আল্লাহ! আমাদের আলস্যের নিদ্রা থেকে জাগিয়ে দিন, অধঃপতন 
থেকে রক্ষা করুন এবং আমাদের অপরাধ ও পাপরাশি ক্ষমা করুন। 
হে শ্ৰেষ্ঠ দয়াময়! আপনার দয়ায় আমাদেরকে, আমাদের পিতামাতা 
ও জীবিত-মৃত সকল মুসলিমকে ক্ষমা করে দিন। আর সালাত ও 
সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও 
সকল সাহাবীর ওপর । 


*% তহবন রাজাব, লাতায়েফুল মা'আরিফ পৃ. ২৯৫, ৩০০ । 
১৮০ 


দ্বাদশ আসর 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি অজস্র দানকারী তার জন্য যে 
তাঁর আনুগত্য করে এবং তাঁর কাছে প্রত্যাশা করে; যিনি কঠোর 
শাস্তি প্রদানকারী যে তার যিকর থেকে থেকে মুখ ফিরিয়ে নেয় এবং 
তাঁর অবাধ্যাচরণ করে। নিজ দয়ায় তিনি যাকে চান নির্বাচিত করে 
কাছে টেনে নেন এবং নৈকট্য দান করেন আবার নিজ ইনসাফের 
ভিত্তিতেই তিনি যাকে চান দূরে ঠেলে দেন ফলে তাকে সেদিকেই 
ফিরিয়ে দেন যেদিকে সে ফিরতে চায়। তিনি নাযিল করেছেন 
কুরআন সৃষ্টিকুলের জন্য রহমতস্বরূপ এবং পথিকদের জন্য 
আলোকবর্তিকা হিসেবে, সুতরাং যে একে আঁকড়ে ধরবে সে তার 
লক্ষ্যে পৌঁছবে, আর যে এর সীমারেখা অতিক্রম করে এবং অধিকার 
বিনষ্ট করে, সে তার দুনিয়া ও আখিরাত সবই হারায় । 

আমি তাঁর প্রশংসা করি তিনি যত অনুগ্রহ ও দান করেছেন তার 
ওপর। তাঁর শুকরিয়া আদায় করি দীনী ও দুনিয়াবী সব নেয়ামতের 
ওপর। আর শুকরিয়াকারী কত অধিক লাভের যোগ্য হয় ও কত 
অধিকপ্রাপ্ত হয়! 


১৮১ 


আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, 
তাঁর কোনো শরীক নেই; তিনি তাঁর গুণাবলিতে পরিপূর্ণ, সমকক্ষতা 
ও সাদৃশ্যতা থেকে বহু উর্ধ্বে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ 
তাঁর বান্দা ও রাসূল, যাকে তিনি সকল সৃষ্টির মধ্য নির্বাচিত ও 
মনোনীত করেছেন। 

আল্লাহ সালাত পেশ করুন তাঁর ওপর, তাঁর পরিবার-পরিনজন, 
সাহাবী ও অনাগত সকল সুন্দর অনুসারীর ওপর- যতদিন প্রভাত 
ফুটে বের হবে এবং তার কিরণ আলোকিত করবে । আর যথাযথ 
সালামও তাদের প্রতি বর্ষণ করুন। 

০ আমার ভাইয়েরা! 

পঞ্চম আসরে আলোচিত হয়েছে যে, কুরআন তিলাওয়াত দুই 
প্রকার: 

প্রথমত: কুরআনের শাব্দিক পঠন, যার আলোচনা ইতোপূর্বে ** করা 
হয়েছে। 

দ্বিতীয়ত; হুকমী বা প্রায়োগিক পঠন অর্থাৎ কুরআনের বিধানকে 
তেলাওয়াত করা। আর তার অর্থ হচ্ছে, কুরআনপ্রদত্ত যাবতীয় 
সংবাদকে আন্তরিকভাবে বিশ্বাস করা, সকল আদিষ্ট বিষয় পালন ও 


+৯ দেখুন, পৃষ্ঠা নং 
১৮২ 


নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করার মাধ্যমে তার বিধানাবলিকে মেনে 

নেওয়া। 

বস্তুত এ প্রকারই হচ্ছে কুরআন নাযিলের বৃহত্তম লক্ষ্য । যেমন, 

* আল্লাহ তা‘আলা বলেন, 

ৰ © AA Eas sh IL ll LS) 

[SA 

‘আমরা আপনার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে 

তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে 

বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।’ {সূরা সোয়াদ, আয়াত: ২৯} 

এ জন্য সালাফে সালেহীন রহ. কুরআন তিলাওয়াতের এ পদ্ধতির 

উপর চলে কুরআন শিক্ষা করেছেন, এর উপর বিশ্বাস স্থাপন 

করেছেন এবং মজবুত আক্বীদা-বিশ্বাসের উপর ভিত্তি করে এর 

যাবতীয় বিধানাবলিকে ইতিবাচক ধারায় বাস্তবায়িত করেছেন। আবূ 

আব্দুর রহমান আসসুলামী রহ. বলেন: 

A be lic, Sic 2 dsc SLATS FN pl i> 

TG PEE EE PAE NE 

SLANE 1G JA lalla bp bles G2 byes 
= J Al, 

উসমান ইবন আফফান, আবদুল্লাহ ইবন মাসউদ প্রমুখ যারা 

আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন তারা বলেছেন, তারা যখন 


১৮৩ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে দশটি আয়াত 
শিখতেন, যতক্ষণ পর্যন্ত তা ভালোভাবে না শিখতেন ও তাতে যে 
সকল জ্ঞান ও আমল করার কথা রয়েছে তা বাস্তবায়ণ না করতেন 
ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হতেন না। তারা বলেন, আমরা 
এভাবেই কুরআন, জ্ঞান ও আমল সবই শিখেছি ।” ২৫০ 
আর এটাই হলো কুরআন তিলাওয়াতের ওই প্রকার যার ওপর 
সৌভাগ্য ও দুর্ভাগ্য নির্ভর করে’ 
আল্লাহ তা‘আলা বলেন, 
385 © Ls Ng es IG Gk ES 5 GIR 5 nll Uy 
I ® gl I f BALs KS Lies ASG S83 of 55H 
dens IE MHS NG ) Niel El BG GE SHE AS 
855 56 b28 0 Sl 2 5% DS, © 55 Bidl WS; 
[Nev ev :abl 8 ® 55 ls ESE 
‘অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত 
আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে বিপথগামী 
হবে না এবং দুর্ভাগাও হবে না। আর যে আমার স্মরণ থেকে মুখ 
ফিরিয়ে নেবে, তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন এবং 


**০ তাফসীর ইবন জারীর আত-ত্বাবারী: ১/৮০; ইবন তাইমিয়া, মাজমূ‘ ফাতাওয়া: 
৭/১৬৮। 
১৮৪ 


আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায় । সে বলবে, ‘হে 
আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ 
আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন? তিনি বলবেন, ‘এমনিভাবেই 
তোমার নিকট আমার নিদর্শনাবলি এসেছিল, কিন্তু তুমি তা ভুলে 
গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল। আর 
এভাবেই আমি প্রতিফল দান করি তাকে, যে বাড়াবাড়ি করে এবং 
তার রবের নিদর্শনাবলিতে ঈমান আনে না। আর আখিরাতের আযাব 
তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী।’ {সূরা ত্ব-হা, আয়াত: 
১২৩-১২৭} 
এ আয়াতসমূহে আল্লাহ তা'আলা যা যা বৰ্ণনা করেছেন তা হলো: 
- রাসূলগণের নিকট পাঠানো হেদায়াত অনুসরণকারীদের 
প্রতিদান। আর সে মহান হেদায়াত হলো, আল-কুরআন সঙ্গে 
সঙ্গে হেদায়াত বিমুখদের শাস্তির কথাও বর্ণনা করেছেন। 
হেদায়াত অনুসারীদের বড় প্রাপ্তি হল তারা পথভ্রষ্ট হবেনা ও 
দুর্ভাগা হবে না । তাদের থেকে ভ্রষ্টতা ও দুর্ভাগ্য দূর করার অর্থ 
হচ্ছে তাদের জন্য দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য ও পূর্ণ 
হেদায়াত সাব্যস্ত করা। 
শাস্তি হল, দুনিয়া ও আখেরাতে তারা দুর্ভাগা ও হতভাগা হওয়া। 
তাদের জীবন হবে খুবই সংকীর্ণ ৷ 


১৮৫ 


সে দুনিয়াতে; দুশ্চিন্তা ও অস্থিরতা তথা সমস্যা সঙ্কুল অবস্থায় 
থাকবে। তার কোনো বিশুদ্ধ আকীদা নেই, নেই কোনো সৎ আমল। 
[Va : SL (Sa 2 dl sl Pe রি dy 
‘তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তারা অধিক পথভ্রষ্ট । তারাই হচ্ছে 
গাফেল।’ {সূরা আল-‘আরাফ, আয়াত: ১৭৯} 
আর সে কবরে: থাকবে সংকীর্ণ অবস্থায় । তার কবর হবে সংকুচিত ৷ 
এমনকি তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরে মিলে যাবে । আর সে 
হাশরের দিন হবে অন্ধ, ফলে কিছুই দেখতে পাবে না। 
LE EE LES CG CE L285 FF I Bs RA 
[AV lL ® 4) IVES 
অন্ধ, মুক ও বধির অবস্থায় । তাদের আশ্রয়স্থল জাহান্নাম; যখনই তা 
নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব।’ {সূরা 
বানী ইসরাঈল, আয়াত; ৯৭} 
তারা যেহেতু দুনিয়াতে সত্যের ব্যাপারে অন্ধ, সত্য শ্রবণ থেকে বধির 
ও সত্য বলা থেকে বিরত ছিল, আর তারা বলত; 
(Ee DE GE 535 Gt G5 BMUAS LE EtG Ch) 
[0:28] 
‘আপনি আমাদেরকে যার প্রতি আহ্বান করছেন সে বিষয়ে আমাদের 


অন্তরসমূহ আচ্ছাদিত, আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা আর 
১৮৬ 


আপনার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়” {সূরা ফুসসিলাত, 
আয়াত; ৫} সেহেতু আল্লাহ তা‘আলা আখিরাতে তাদেরকে সেরূপ 
প্রতিদানই দেবেন যেরূপ তারা দুনিয়াতে করেছিল। আর আল্লাহ 
তাদেরকে ওইভাবে ধ্বংস করবেন, যেভাবে তারা আল্লাহর 
শরীয়তকে ধ্বংস করেছে। 
Gigs DE DS JU @ ds LS 5 GE BS 155 U0) 
[N01 cleo abl ® 5 a BME 
‘সে বলবে, ‘হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় 
উঠালেন? অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন? তিনি বলবেন, 
‘এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু 
তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া 
হল।’ {সূরা ত্ব হা, আয়াত: ১২৫-১২৬} 
[LANG SG, 555 


উপযুক্ত প্রতিফলস্বরূপ।’ {সূরা আন-নাবা’, আয়াত: ২৬} 

Chalk bY SEALE ol 54 HL BALE 55) 
[At ul] 

‘আর কেউ পাপ নিয়ে আসলে তবে যারা মন্দকর্ম করেছে তাদের 


শুধু তারই প্রতিদান দেওয়া হবে যা তারা করেছে।’ {সূরা আল- 
ক্কাসাস, আয়াত: ৮৪} 


১৮৭ 


* সহীহ বুখারীতে সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো 
সালাত আদায় করতেন (অন্য বর্ণনায় এসেছে, যখন ফজরের সালাত 
আদায় করতেন) তখন তিনি আমাদের দিকে মুখ করে বসতেন এবং 
জিজ্ঞাসা করতেন, 

EE Cid LIAS is 5:00 U8, itil ES 
EE ঠ UES AL ey PS a US FAS ds 


Fd 


5 BE BS CHEE (any cad SLs) BG 25 Hh 
SEE A ET 
4 ES HG NGL Fd EG UB ES SGN IAIES dL 
SEL UD IGE Ba OAL BOLE 
(a8 E2441 555)" DESL DEIN JE 0 "08 GC GEL UY 
SEMEL BME a Lb LS ale ef hd ad 

Cds FSIS SE BUGS LS 
‘তোমাদের কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছ? বর্ণনাকারী 
বলেন, যদি কেউ দেখত তাহলে বর্ণনা করত। তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মাশাআল্লাহ। এরূপ তিনি 
একদিন আমাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি আজ 
রাতে কোনে স্বপ্ন দেখেছ? আমরা বললাম না । তখন তিনি বললেন, 
আজ রাতে আমি স্বপ্ন দেখলাম, দু'জন লোক আমার নিকট এল 


১৮৮ 


(তারপর তিনি দুই ব্যক্তির বিবরণ দিলেন অতঃপর হাদীসে এসেছে), 
আমরা চলতে চলতে একজন শায়িত ব্যক্তির কাছে পৌঁছলাম, 
সেখানে এক ব্যক্তিকে পাথর হাতে তার শিয়রে দাঁড়ানো দেখতে 
পেলাম ৷ যখন সে ওই পাথরটি শায়িত ব্যক্তির মাথায় নিক্ষেপ করে, 
তখন পাথরটি তার মাথা চূর্ণ-বিচূর্ণ করে দূরে ছিটকে যায় পুনরায় 
পাথরটি নিয়ে আসার পূর্বেই তার মাথাটি আবার পূর্বের ন্যায় হয়ে 
যায়। অতঃপর সে তার নিকট ফিরে এসে পূর্বের ন্যায় একই 
আচরণ করে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কী? তারা 
দু'জন বলল, সামনে অগ্রসর হোন ৷ (তিনি হাদীসটি বর্ণনা করলেন, 
তাতে রয়েছে) যে লোকটির নিকট আমি এসেছিলাম এং যার মাথা 
পাথর দিয়ে চূর্ণ-বিচূর্ণ করা হচ্ছিল, সে কুরআন শিক্ষা করেছে, অথচ 
সে অনুযায়ী আমল করে নি। আর সে ফরয সালাত আদায় না করে 
ঘুমিয়ে যেতো ১% 

* অনুরূপভাবে ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আননুমা থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 
জনতার উদ্দেশে বলেন: 


»* বুখারী: ১৩৮৬ ও ৭০৪৭ । উপরোক্ত বর্ণনাটিতে দু'টি হাদীসের সমন্বয় রয়েছে। 
[সম্পাদক] 
১৮৯ 


YS ss LS Sf G25 ET; Lm IE Sg 5 
JUS EIFS SAME IN oil be SI Cs 
‘নিশ্চয় শয়তান তোমাদের ভূখণ্ডে (মঙক্কা-মদীনায়) তার ইবাদত করার 
ব্যাপারে নিরাশ হয়েছে। তবে সে এটুকুতেই সন্তুষ্ট থাকবে যে 
তোমরা তুচ্ছ মনে করে তার ইবাদত ছাড়াও এমন কিছু কাজ করবে 
যাতে তার অনুসরণ হয়ে যাবে। সুতরাং শয়তানের ব্যাপারে তোমরা 
সাবধান হও। হে মানুষ সকল! আমি তোমাদের মাঝে এমন বস্তু 
রেখে যাচ্ছি, যদি তা অঁকড়ে ধর, তাহলে তোমরা কখনও পথভ্রষ্ট 
হবে না। তা হলো: আল্লাহর কিতাব এব তাঁর নবী সল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ।”**২ 
থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 
JEG SA LES UE SI SHG DOD ST Joh 
SBD ES SI SS HES SY DF STs 
JE SS Edt Sle I IG US grb I; SA S55 
UES 2 Et CANE Ld 


*২ হাকিম: ৩/১০৯, ১৪৮ ৷ ৩১৮, সহীহ সূত্রে বর্ণিত। 
১৯০ 


‘কিয়ামতের দিন কুরআনকে এক ব্যক্তির আকার দেয়া হবে। 
অতঃপর একজন লোকের সামনে তাকে উপস্থিত করা হবে। সে 
কুরআন বহণ করেছিল ও তার নির্দেশ লঙ্ঘন করেছিল। তখন 
কুরআনকে তার বিরুদ্ধে বাদী হিসেবে দাঁড় করানো হবে। তখন 
কুরআন বলবে, হে আমার প্রভু! আপনি তাকে আমার বহনকারী 
বনিয়েছিলেন, অথচ সে কতইনা নিকৃষ্ট বহনকারী ছিল। সে আমার 
সীমালজ্ঘন করেছে, আমার ফরযসমূহ নষ্ট করেছে ও আমার 
নাফরমানি করেছে এবং আনুগত্য পরিত্যাগ করেছে। কুরআন 
অনবরত তার রিরুদ্ধে প্রমাণ পেশ করে তাকে লাঞ্চিত করতেই 
থাকবে পরিশেষে তাকে বলা হবে, তোমার ব্যাপারে কুরআনের এ 
অভিযোগ ৷ তখন কুরআন তাকে আপন হাতে ধরে নিয়ে অধঃমুখী 
করে জাহান্নামে নিক্ষেপ করবে।’>৫৩ 
* সহীহ মুসলিমে আবূ মালেক আশতআরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বৰ্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
AIMEE HS LS bh 
কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলীল হবে ৫8 


*৩ ইবন আবী শায়বা: ৬/১২৯, নং ৩০০৪৪। অনুরূপ আবু নু‘আইম তার হিলইয়া 
গ্রন্থে ২/২২০ ৷ আর হাইসামী তার মাজমা‘উয যাওয়ায়েদ ৭/১৬১ গ্রন্থে সেটা 
উল্লেখ করেছেন। 

*৫৪ মুসলিম: ২২৩। 


১৯১ 


* অনুরূপ ‘আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহ আনহু বলেন, 
2B HE LIS 525 SEISE LUNGS SILL BE GTi 
BEE 

‘কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। যে 

ব্যক্তি কুরআনকে সম্মুখে রাখবে, কুরআন তাকে জান্নাতের দিকে 

নিয়ে যাবে। আর যে কুরআনকে পেছনে রাখবে, কুরআন তাকে 

তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে ৫৫ 

সুতরাং হে ব্যক্তি! কুরআন যার বিপক্ষে বাদী হিসাবে দাঁড়াবে, 

কিভাবে তুমি তোমার পক্ষে তার সুপারিশের আশা কর? ওই 

লোকের জন্য আফসোস! যার সুপারিশকারী বিচার দিবসে তার 
বিপক্ষে বাদী হয়ে যাবে। 

০ আল্লাহর বান্দাগণ! এটা আল্লাহর কিতাব, যা আপনাদের সামনে 
তিলাওয়াত করে শোনানো হচ্ছে। এটা ওই কুরআন, যদি তা 
কোনো পাহাড়ের উপর নাযিল হত তাহলে দেখতেন তা ভয়ে 
থরথর করে কাঁপছে তদ্যপি কোনো কান শুনছে না, কোনো 
চোখ কাঁদছে না, কোনো অন্তর ভীত হচ্ছে না। কুরআনের 
নির্দেশকেও তো পালন করা হচ্ছে না যে সেটার বিনিময়ে তার 


৫ তই্থববন আবী শায়বা: ৬/১৩১, নং ৩০০৫৪৷ তবে এ মওকুফ হাদীসটি সহীহ 
সনদে সহীহ ইবন হিব্বান ও অন্যান্য হাদীস গ্রন্থে জাবের রা. থেকে বর্ণিত 
হয়েছে । [সম্পাদক] 


১৯২ 


সুপারিশের আশা করা যাবে। হৃদয়সমূহ তাকওয়াশূন্য 
জনমানবহীন মরুভূমিতুল্য, যাতে পাপের কালিমা স্তুপাকারে 
জড়িয়ে আছে। ফলে সে না পায় দেখতে আর না শুনতে 

০ আমাদের সামনে কত আয়াত পড়া হচ্ছে, অথচ আমাদের হৃদয় 
পাথরের মত কিংবা এর চেয়েও বেশি কঠিন। আর আমাদের 
সামনে কত রমযান মাস এসে চলে গেছে, অথচ আমাদের 
অবস্থা হতভাগ্যদের মতই রয়েই গেছে। না কোনো যুবক 
অশোভন কামনা থেকে বিরত হচ্ছে। না কোনো বৃদ্ধ মন্দ কাজ 
পরিহার করে নেককারদের অন্তর্ভুক্ত হচ্ছে। ওই সম্প্রদায়ের 
তুলনায় আমরা কোথায় অছি, যারা আল্লাহর পথে 
আহ্বানকারীর ডাক শোনা মাত্রই সাড়া দিত? আর যখন তাদের 
কেঁপে উঠত? তারাই ওই লোক যাদের ওপর আল্লাহ তা‘আলা 
অনুগ্রহ করেছেন, তারা আল্লাহর হক চিনতে পেরেছে। ফলে 
তারা স্বচ্ছতা অবলম্বন করতে সক্ষম হয়েছে। 

* আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলতেন: 

SEN SY ES B30 SV lB Of SAN ED 

45255 SALE SN SY 465925 SST SEN SEs Se 

(Le Ul a2, SE EAL AEST L534 El) 31 


১৯৩ 


‘কুরআন তিলাওয়াতকারীর উচিৎ তাকে যেন চেনা যায় তার রাতে 
(সালাতে) যখন মানুষ ঘুমিয়ে থাকে। তার দিনে (সাওমে) যখন 
মানুষ খাওয়া-দাওয়া করে। তার ক্রুন্দনে, যখন মানুষ হাসে । তার 
তাকওয়ায়, যখন মানুষ ভালো-মন্দ মিশিয়ে ফেলে তার নীরবতায়, 
যখন মানুষ খারাপ কিছু কিংবা পরনিন্দায় লিপ্ত থাকে। তার বিনয় ও 
নম্তায়, যখন মানুষ অহংকার করে। তার চিন্তা ও পেরেশানীতে, 
যখন মানুষ হইহুল্লোড় করে 

কবির ভাষায়: 

১। হে আত্মা! নেককার লোকজন সফলকাম হয়েছে তাকওয়ার 
মাধ্যমে । তারা সত্য দেখেছে অথচ আমার হৃদয় অন্ধ । 

২। তাদের সৌন্দর্য কতই না বেশি যে, রাত তাদের ঢেকে ফেলেছে 
অথচ তরকারাজির আলোর ওপর তাদের আলো প্রধান্য পেয়েছে। 
৩। তারা রাতে মধুর সুরে যিকির করেছে৷ মূলত তাদের জীবন 
যিকিরের মাধ্যমে ধন্য হয়েছে। 

8। যিকিরের জন্য তাদের অন্তর সর্বদাই প্রস্তুত হয়ে আছে। তাদের 
চোখের পানি যেন সুসজ্জিত মনি-মুক্তা । 

৫। স্বীয় আলোয় তাদের রাতের শেষাংশ আলোকিত হয়েছে, আর 
ক্ষমা লাভই হলো উত্তম সৌভাগ্য। 


**৬ তূবন রাজাব, লাতায়েফুল মা'আরিফ পৃ. ৩২১। 
১৯৪ 


৬। তারা অনর্থক কাজ থেকে নিজেদের সিয়ামকে মুক্ত রেখেছে 

এবং বিনয়ী হয়ে রাতে যিকিরে মগ্ন থেকেছে। 

৭। ধিক হে আত্মা! পা ফসকে যাবার পূর্বে তুমি কি তা লাভের জন্য 

জাগ্রত হবে না? 

৮। কামনা বাসনায় কেটেছে অতীত, তাই সময় থাকতে দ্বীন আঁকড়ে 

ধর ও সুযোগ গ্রহণ কর।**' 

০ প্রিয় ভাইসকল! সময় শেষ হওয়ার পূর্বেই কুরআনকে হেফয 
করুন এবং নাফরমানী ও সীমালভ্ঘন থেকে তার বিধানসমূহের 
সীমারেখা হেফাযত করুন৷ জেনে রাখুন, কুরআন আপনাদের 
পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। কুরআন 
অবতীর্ণের শুকরিয়া এটা নয় যে, তার প্রতি অবহেলা প্রদর্শন 
করব। আল্লাহর বিধানসমূহের সম্মান এটা নয় যে, এগুলোকে 
উপহাস করব। 

© Lc ILI SILT GEG dks 45 de IU bss 553 

JE Hi AN GH © Is SLI SE SG 

5 LIE G38 SL S55 IAI JE © Nis wD SAT IE; 


*৫৭ এ কবিতাসমূহ ইবন রাজাব এর গ্রন্থ লাতায়েফুল মা*'আরিফ থেকে নেওয়া 
হয়েছে। পৃ. ৩২৩, ৩২৪ ৷ ঈষৎ পরিবর্তিত 
১৯৫ 


D552 85 Gap 54 G46 55 BI is HGS © Get S53 
| [Y\ cov :0G AN © 233 G2 
যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম! ‘হায় আমার 
দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম । অবশ্যই সে 
তো আমাকে উপদেশবাণী (কুরআন) থেকে বিভ্রান্ত করেছিল, আমার 
কাছে তা আসার পর। আর শয়তান তে মানুষের জন্য চরম 
প্রতারক । আর রাসূল বলবে, ‘হে আমার রব, নিশ্চয় আমার কওম 
এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আর এভাবেই আমি প্রত্যেক 
নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক 
ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট’ {সূরা আল-ফুরকান, 
আয়াত: ২৭-৩১} 
হে আল্লাহ! আমাদের যথাযথভাবে কুরআন তিলাওয়াতের সুযোগ 
দিন। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, যারা এর মাধ্যমে 
সফলতা ও সৌভাগ্য অর্জন করেছে। 
হে আল্লাহ! আমাদের তৌফিক দিন কুরআনের অর্থ ও শব্দ বুঝে তা 
প্রতিষ্ঠাকারী হওয়ার, তার সীমারেখার হেফাযতকারী ও তার যথাযথ 
সম্মানের খেয়ালকারী হওয়ার ৷ 
কুরআনের সুস্পষ্ট ও অস্পষ্ট আয়াতসমূহে বিশ্বাসী, তার সংবাদ 


১৯৬ 


সত্যায়নকারী এবং হুকুমসমূহ বাস্তবায়নকারী । হে রহমতের আঁধার, 
আপন রহমতে আমাদের, আমাদের পিতা-মাতা ও সকল মুসলিমকে 
ক্ষমা করে দিন। 

আর সালাত ও সালাম বর্ষণ করুন, আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের ওপর 


১৯৭ 


ত্ৰয়োদশ আসর 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যার কুদরতের সামনে প্রতিটি বান্দা 
বিনীত হয়; যার মাহাত্ম্যের কাছে প্রতিটি রুকু-সিজদাকারী বিগলিত 
হয়; যার মুনাজাতের স্বাদ গ্রহণের জন্য তাহাজ্জুদগুযার জেগে থাকে 
এবং বিনিদ্র রজনী যাপন করে; যার নেকীর প্রত্যাশায় মুজাহিদ 
নিজের জীবন ব্যয় করে এবং প্রচেষ্টা চালায়। পবিত্র সত্তা তিনি, 
যিনি এমন কথা বলেন যা সৃষ্টিকুলের কথার সঙ্গে তুলনা থেকে 
উর্ধ্বে ও বহুদূরে; তাঁর কথার মধ্যে অন্যতম হচ্ছে তাঁর নবীর ওপর 
অবতীর্ণকৃত কিতাব, যা আমরা দিনরাত পড়ি ও বারবার আওযড়াই। 
বারবার পড়ায় তা পুরনো হয় না, বিরক্তি আসে না আর যাকে 
কখনও অগ্রহণযোগ্য বলে উড়িয়েও দেওয়া যায় না। আমি তাঁর 
প্রশংসা করি এমন ব্যক্তির ন্যায় যে তাঁর দুয়ারে অবস্থানের প্রত্যাশা 
করে কোনোরূপ বিতাড়নের শংকা ছাড়াই । 

আর আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ 
নেই, তাঁর কোনো শরীক নেই- ওই ব্যক্তির সাক্ষ্য যে আল্লাহর প্রতি 
নিষ্ঠ এবং তাঁর অনুগত বান্দা । আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ 


১৯৮ 


আল্লাহর বান্দা ও তাঁর রাসূল, যিনি ইবাদতের দায়িত্ব পালন 
করেছেন এবং পাথেয় সংগ্রহ করেছেন। 
আল্লাহ সালাত বর্ষণ করুন তাঁর ওপর; তাঁর সঙ্গী আবূ বকর 
সিদ্দীকের ওপর, যার শত্রুদের অন্তর অনিঃশেষ ক্ষতে পূর্ণ হয়েছে; 
উমরের ওপর, যিনি অবিরাম ইসলামের শক্তি বৃদ্ধি করেছেন; 
উসমানের ওপর, যিনি নিঃশঙ্ক চিত্তে শাহাদাতের পেয়ালায় চুমুক 
দিয়েছেন; আলীর ওপর, যিনি আপন তলোয়ার দিয়ে বিরামহীন 
পরিজন ও সাহাবীর ওপর, অনন্তকালব্যাপী বিরামহীন। আর তিনি 
তাদের উপর যথাযথ সালামও পেশ করুন। 

০ আমার ভাইয়েরা! এই যে কুরআন, যা আপনাদের কাছে আছে, 
আপনারা তিলাওয়াত করছেন, শুনছেন, মুখস্থ করছেন এবং 
লিপিবদ্ধ করছেন, তা আপনাদের রব ও সৃষ্টিকুলের রব ও 
পূর্ববর্তী-পরবর্তীদের মা'বুদের বাণী; এটা তাঁর সুদৃঢ় রশি, তাঁর 
সরল পৎথনির্দেশ, বরকতময় উপদেশবাণী ও সুস্পষ্ট নূর । মহান 
আল্লাহর সম্মান ও মাহাত্মের সাথে যেভাবে মানায় সেভাবে 
আল্লাহু তা'আলা এ কুরআন দ্বারা বাস্তবিকই কথা বলেছেন। 
তিনি কুরআনকে নৈকট্যশীল সম্মানিত ফেরেশতাদের একজন 
জিব্রাইল আমীনের নিকট প্রেরণ করেছেন। তিনি এরপর এ 
কুরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওসাল্লামের হৃদয়ে 


১৯৯ 


নাযিল করেছেন। যাতে তিনি সুষ্পষ্ট আরবী ভাষায় মানুষকে 
সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন৷ আল্লাহ তা'আলা বড় বড় 
বিশেষণে কুরআনকে বিশেষায়িত করেছেন যাতে আপনারা 
কুরআনের যথাযথ মর্যাদা ও সম্মান করতে পারেন। যেমন, 
* আল্লাহ তা‘আলা বলেছেন, 
SI 54 E525 A SH BE ss Jl চা 54545 248) 
[Ae 55d SE 
‘রমযান মাস যাতে নাযিল হয়েছে আল-কুরআন, যা মানুষের জন্য 
হেদায়াত ও সুস্পষ্ট দিক নির্দেশনা এবং হক ও বাতিলের মধ্যে 
পা্থক্যকারী ৷” {সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫} 
[oA:dlns JMO SSS, cI 2 HELE DYE 
* ‘এটি আমরা আপনার উপর তিলাওয়াত করছি, আয়াতসমূহ ও 
প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে ।’ {সূরা আলে ইমরান, আয়াত: ৫৮} 
(OE AU ns GBBT HE BLU) 
[Vt ::Ll\] 
* ‘হে মানুষ! অবশ্যই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে 
দলীল এসেছে আর আমরা তোমাদের নিকট সুস্পষ্ট নূর নাযিল 
করেছি {সূরা আন-নিসা, আয়াত: ১৭৪} 


Sn 2 


5 EET Hs SAE © Be LEG 53 BT EL 
[7 0 :5SUE AST Le 
* ‘অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট নূর ও সুস্পষ্ট গ্রন্থ 
এসেছে এর মাধ্যমে আল্লাহ হেদায়াত দান করবেন তথা শান্তির 
পথ জান্নাতের দিকে পথনির্দেশ করবেন- তাকে যে আল্লাহর সন্তুষ্টির 
অনুসরণ করে’ {সূরা আল-মায়িদা, আয়াত: ১৫-১৬} 
SIG SH A IE Hl 03 2 SIL NSE MTNS SEG} 
[Viol © lll 55 02 2 C35 YN EST Jee; 
* আর এ কুরআন আল্লাহ্‌ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয় । 
বরং এর আগে যা নাযিল হয়েছে এটা তার সত্যায়ন এবং আল 
কিতাবের বিশদ ব্যাখ্যা। এতে কোন সন্দেহ নেই যে, এটা সৃষ্টিকুলের 
রবের পক্ষ থেকে’ {সূরা ইউনুস, আয়াত: ৩৭} 
SH iG IFES LoS 5 Boh SIL SL 
(ov: © el ES; 
* ‘হে মানবকুল! তোমাদের নিকট উপদেশ বাণী এসেছে তোমাদের 
রবের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময় ও হেদায়াত ও 
রহমত মুমিনদের জন্য” {সূরা ইউনুস, আয়াত: ৫৭} 


3 


[\:321O BE 55S G2 9 ELD BS Lg ELSE LS Hy 


২০১ 


* ‘আলিফ লাম রা, এটা এমন কিতাব, যার আয়াতসমূহ সুদৃঢ় ও 
সুপ্রতিষ্ঠিত, প্রাজ্ঞ ও সর্বজ্ঞের পক্ষ থেকে’ {সূরা হুদ, আয়াত: ১} 
[4240 O S255 AGH HUG 220) 
* ৰ্নশ্য় আমি উপদেশবাণী তথা কুরআন নাযিল করেছি এবং 
নিঃসন্দেহে এর হেফাজতের দায়িত্বভার আমি নিজেই নিয়ে নিলাম 
{সুরা আল-হিজর, আয়াত: ৯} 
GAUL ILS NO ball 5A JET Ss CL DG IHS Ys 
(GO Hl DEG BET, EE S54 V5 HS E58 CE 
[AA AY: 25+] 
* ‘আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান 
কুরআন দান করেছি। আপনি চক্ষু তুলে এঁ বস্তুর দিকে দেখবেন না, 
যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য 
দিয়েছি। তাদের জন্য পেরেশান হবেন না । আর ঈমানদারদের জন্যে 
স্বীয় বাহু নত করুন৷’ {সূরা আল-হিজর, আয়াত: ৮৭-৮৮} 
[AA : >] 
* ‘আমরা আপনার নিকট কিতাবটি নাযিল করেছি। এটি এমন যে 
তা সবকিছুর সুস্পষ্ট বর্ণনা, আর এটা হেদায়াত, রহমত ও 
মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ ৷’ {সূরা আন-নাহল, আয়াত:৮৯} 


২০২ 


SG Sl Seb L505 HH 2 GD SHS SHA G5 Sj) 
DUE GEN SR I oA TE OS El lS etal 
[Ne a: NNO wl Cie 
* শ্নিশ্চয় এ কুরআন যেটা যথার্থ ও সঠিক সে দিকেই পথনির্দেশ 
করে এবং ঈমানদারদের সুসংবাদ প্রদান করে, যারা নেক কাজ 
করে। নিঃসন্দেহে তাদের জন্য মহা প্রতিদান রয়েছে’ {সূরা আল- 
ইসরা, আয়াত: ৯-১০} 
NJ) seh 4 Ys SD 255 Hs # GOA Se 35 
[ALN © BUS 
* আর আমরা নাযিল করি এমন কুরআন যা রোগের নিরাময় এবং 
মু’মিনদের জন্য রহমতস্বরূপ। আর এটা জালিমদেরকে ক্ষতি ছাড়া 
অন্য কিছুই বৃদ্ধি করে না’ {সূরা আল-ইসরা, আয়াত: ৮২} 
S35 As fs TE SE SY os yf YB) 
[AAA {© gh 252 oS IE I 3 
EET TE A ENE EO EEE 
হয় যে, তারা এ কুরআন অনুরূপ কিছু আনয়ন করবে- তারা এ 
কুরআনের অনুরূপ কিছুই আনয়ন করতে পারবে না যদিও তারা 
একে অপরের সাহায্যকারী হোক’ {সুরা আল-ইসরা, আয়াত: ৮৮} 


২০৩ 


54 HPS © SHE TESS NO HS 55 we Ly 
EBL CO LSE ATE 
* ‘আমরা আপনার ওপর কুরআনকে এ জন্য নাযিল করিনি যে, 
আপনি দুঃখ-কষ্ট করবেন। অবশ্য এটা উপদেশবাণী স্বরূপ যে 
আল্লাহকে ভয় করে তার জন্য এটা নাযিল হয়েছে সুউচ্চ আকাশ ও 
যমীনকে যিনি সৃষ্টি করেছেন এমন সত্তার পক্ষ থেকে ॥' {সূরা ত-হা, 
আয়াত: ২-৪} 
SEAN © 25 SAD SKA ax BE SEAN IF SH BCS } 
[\ 
* “বরকতময় সেই সত্তা যিনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য 
বিধানকারী কুরআন তাঁর বান্দাহর প্রতি নাযিল করেছেন; যাতে তিনি 
বা তা সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হয়।’ {সূরা আল-ফুরকান, আয়াত: 
১} 
SSID FE © LN Ls IFO ll 55 by 5 
LE IO IN 25 BAGO 0 GF ILL © Sil 
[ay onc lA ® hel FE AS 51% 
* ‘নিশ্চয়ই এ কুরআন তে সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ । 
বিশ্বস্ত ফেরেস্তা (জিত্রাঈল) একে নিয়ে অবতরণ করেছে, আপনার 


২০৪ 


আরবী ভাষায় । নিশ্চয়-ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাব সমূহে। 
তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাইলের আলেমগণ 
এটা অবগত আছেন ৷’ {সুরা আশ-শুণআরা, আয়াত: ১৯২-১৯৭} 
ANE © SALES UG LY GS UG © BT sy IIE UG} 
[SSN et Ne 
* ‘আর শয়তানরা এ কুরআন নিয়ে অবতরণ করে না। আর তাদের 
জন্য উচিতও নয় এবং তারা পারবেও না’ {সূরা আশ-শুণআরা, 
আয়াত: ১০-১১} 
[ta SN EE SEIS EH BE 
* ‘বরং এ কুরআন কতিপয় নিদর্শন ও যাদেরকে জ্ঞান দান করা 
হয়েছে এদের হৃদয়ে কতিপয় সুস্পষ্ট দিক নির্দেশনা ৷’ {সূরা আল- 
‘আনকাবৃত, আয়াত: ৪৭} 
PIM EGE SISO bd SHIR 
[ve 4:01 © SS 
* ‘এটা তো কেবল এক উপদেশবাণী ও প্রকাশ্য কুরআন ৷ যাতে 
তিনি সতর্ক করতে পারেন জীবিতকে এবং যাতে কাফেরদের 
বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়৷’ {সূরা ইয়াসীন, আয়াত: ৬৯-৭০} 
oO AANI Ss sh HAIL less) 


[SA 


২০৫ 


* ‘আমরা আপনার নিকট অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ কিতাব; 
যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা গবেষণা করতে পারে, আর 
জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করতে পারে {সূরা ছোয়াদ, আয়াত: 
২৯} 
[Vin OE HRD) 
* ‘আপনি বলে দিন! এটা তথা এ কুরআন এক মহা সংবাদ ।' {সূরা 
ছোয়াদ, আয়াত: ২৭} 
SHS HT SHE DS £3 DE, BSL CS LS SGA 
[ov 50 UES 44 
* “আল্লাহ উত্তম বাণী তথা কুরআন নাযিল করেছেন। যা 
সামঞ্জস্যপূর্ণ বারবার পঠিত গ্রন্থ । এতে তাদের লোম কাঁটা দিয়ে উঠে 
চামড়ার ওপর, যারা তাদের রবকে ভয় করে, এরপর এদের চামড়া 
ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ, 
এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন’ {সূরা আয- 
যুমার, আয়াত: ২৩} 
Mell 5 YO 328 LEST AY BEY SN lie ol SY 


২০৬ 


* “নিশ্চয়ই কুরআন তাদের নিকট আগমন করার পর যারা তা 
অস্বীকার করে। (তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে)। এটা অবশ্যই 
মহিমাময় গ্রন্থ ৷” বাতিল তার সামনে বা পিছনে দিয়ে আসতে পারে 
না, এটা তো প্রজ্ঞাপূর্ণ প্রশংসিতের পক্ষ থেকে নাযিলকৃত ৷’ {সূরা 
ফুসসিলাত, আয়াত: ৪১-৪২} 
SAY Ys LESTE SS ES GUA 33 ys Ds DSS) 
[et sd Ble 2d ety CI lg ls 
“এমনিভাবে আমরা আপনার নিকট রুহ প্রেরণ করেছি আমাদের 
আদেশক্ৰমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কী? কিন্তু 
আমরা একে করেছি নূর । যার দ্বারা আমরা আমার বান্দাদের মধ্যে 
থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি ৷’ {সূরা আশ-শুরা, আয়াত: ৫২} 
[tA NO LSS BS BI STG A 
* নিশ্চয় এ কুরআন আমাদের নিকটে সমুন্নত অটল অক্ষুন্ন রয়েছে 
লওহে মাহফুযে ৷’ {সূরা আয-যুখরুফ, আয়াত: 8৪} 
[0 35 (O32 230 R55 SIH BO 55535 iy 
* ‘এটা মানুষের জন্য সুস্পষ্ট দলীল, জ্ঞানবর্তিকা, হেদায়াত ও 
রহমত দৃঢ়বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে ” {সূরা আল-জাসিয়াহ্‌, আয়াত: 
২০} 
[51 sd 5) 


* ক্রুফ, মর্যাদাপূর্ণ কুরআনের কসম’ {সূরা ক্কফ, আয়াত: ১} 
[A V0 25K © lsd 
* ‘অতএব আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি। নিশ্চয় এটা 
মহা শপথ যদি তোমরা জানতে নিশ্চয় এটা সম্মানিত কুরআন, যা 
আছে এক সংরক্ষিত গ্রন্থে তথা লওহে মাহফুযে ৷ যারা পাক-পবিত্র 
তারা ছাড়া অন্য কেউ একে স্পর্শ করবে না । এটা সৃষ্টিকুলের রব 
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ৷’ {সূরা আল-ওয়াকি‘আ, আয়াত: ৭৫- 
৮০} 
Al KAS 34 ELL Gas ASS HE 5A iG C5 IY 
[0:2 © SE AE UES Hal; 
* ‘যদি আমরা নাযিল করতাম এ কুরআনকে পাহাড়ের ওপর তাহলে 
অবশ্যই আপনি দেখতে পেতেন পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে 
বিদীৰ্ণ হয়ে গেছে। আমরা এসব দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থাপন 
করি; যাতে তারা চিন্তা-ভাবনা করতে পারে’ {সূরা আল-হাশর, 
আয়াত: ২১} 
আল্লাহ তা‘আলা জ্রিন জাতির কথার উদ্ধৃতি দিয়ে বলেন: 
[NLL BG HH ITH O FE Wf Ll) 


২০৮ 


* নিশ্চয় আমরা বিস্ময়কর এক কুরআন শুনেছি যা হেদায়াতের 
পথে পরিচালিত করে। সুতরাং আমরা এর প্রতি ঈমান আনলাম '' 
{সুরা আল-জিন, আয়াত: ১-২} 
[5 CHANG bt CII OLE NS) 
* ‘বরং এটা সম্মানিত কুরআন যা লওহে মাহফুয বা সংরক্ষিত 
ফলকে রয়েছে’ {সূরা আল-বুরূুজ, আয়াত: ২১-২২} 
এ সমস্ত মহান গুণাবলি যা কুরআনের ব্যাপারে উল্লেখ করলাম, আর 
যেসব গুণাবলি উল্লেখ করিনি, সবই এ কুরআনের মাহাত্ম্য, 
তিলাওয়াত করা এবং তা তিলাওয়াতের সময় উপহাস, ঠাট্টা-বিদ্রপ 
থেকে বিরত থাকার ওপর স্পষ্ট দলীল বহন করে। 
০ নিয়্যাত খালেস করা: 
আর কুরআন তেলাওয়াতের আদব হলো আল্লাহ তা'আলার জন্য 
নিয়্যাতকে খালিস করা। কারণ কুরআন তিলাওয়াত একটি মহৎ 
ইবাদত ৷ এর ফযীলত ইতোপূর্বে আলোচিত হয়েছে। 
* আল্লাহ তা‘আলা বলেন: 
[0 O SHEA EE HT LEG 
‘সুতরাং আপনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করুন ৷’ {সূরা আয- 
যুমার, আয়াত: ২} 
২০৯ 


* আল্লাহ তা‘আলা আরো বলেন: 

[6 REEL SAMA Seale MLS HG 3 
‘তাদেরকে একমাত্র নির্দেশ দেয়া হয়েছে এজন্য যে, তারা আল্লাহর 
ইবাদত করবে খাঁটি মনে ইখলাসের সঙ্গে ৷’ {সূরা আল-বায়্যিনা, 
আয়াত: ৫} 

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
THEE SLG FGETS Ms 3 EG STi 
BEN; ds 
‘তোমরা কুরআন তিলাওয়াত কর এবং এ তিলাওয়াতের মাধ্যমে 
আল্লাহর সন্তুষ্টি কামনা কর। এ আমল কর ওই সম্প্রদায়ের 
কুরআন দ্রুত পড়বে তথা এর দ্বারা দুনিয়ার প্রতিদান তালাশ 
করবে। তারা কুরআন ধীরস্থিরভাবে তিলাওয়াত করবে না ১৫৮ 
০ উপস্থিত-মন নিয়ে তিলাওয়াত করা: 
যা পড়বে তা নিয়ে গভীর চিন্তা-ভাবনা করবে এবং এর অর্থ 
অনুধাবনের চেষ্টা করবে এবং সে সময় তার অন্তরটা বিনয়ী হবে 
এবং সে নিজের অন্তরকে এমনভাবে হাযির করবে যেন এ কুরআনে 


*৫ আহমাদ ৩/৩৫৭, নং ১৪৮৫৫; আবু দাউদ: ৮৩০ । 
২১০ 


আল্লাহ তার সঙ্গে সংলাপ করছেন। কারণ কুরআন তো মহান 
আল্লাহর বাণী । 

০. পবিত্র অবস্থায় তিলাওয়াত করা: 
এটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অংশ। অপবিত্র ব্যক্তি, অর্থ যার 
ওপর গোসল ফরয, এমন ব্যক্তি গোসল না করা পর্যন্ত কুরআন পাঠ 
করবে না। সম্ভব হলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে যদি পানি 
না পাওয়া যায় কিংবা রোগের কারণে পানি ব্যবহার করতে অক্ষম 
হয় তাহলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবে। অবশ্য অযু বা 
গোসল ফরয এমন ব্যক্তি আল্লাহর যিকির করতে পারবে এবং 
কুরআনে আছে এমন দো'আ পাঠ করতে পারবে তবে কুরআন 
পাঠের নিয়্যত করবে না। যেমন বলবে: 

[AV :sLSNI © SSL 52 LE BAL EYAL 
‘আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই । আপনার পবিত্রতা 
ঘোষণা করছি। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত " {সূরা আল- 
আম্বিয়া, আয়াত: } কিংবা পড়বে; 

SF A AEE Sd p GLH SSIS GHEY 

[Aids JNO 
‘হে আমাদের রব! আপনি আমাদেরকে হেদায়াত দান করার পর 
আমাদের অন্তরসমূহকে বক্র করে দিবেন না। আর আপনি 


২১১ 


আমাদেরকে আপনার পক্ষ থেকে দান করুন রহমত ’ {সূরা আলে 
ইমরান, আয়াত: ৮} 

০ নোংরা জায়গা কিংবা মনোযোগ কাড়বে না এমন 

জনসমাগমস্থানে কুরআন তিলাওয়াত না করা: 

ংরা কিংবা এমন স্থান যেখানে তিলাওয়াত শোনার মত পর্যাপ্ত 
একাগ্রতার অভাব সেখানে কুরআন তিলাওয়াত কুরআনকে অপমান 
করার শামিল। টয়লেটে কিংবা পেশাব-পায়খানার জন্য বরাদ্দকৃত 
স্থানে কুরআন তিলাওয়াত করা জায়েয নেই৷ কারণ এসব স্থানে 
কুরআন তিলাওয়াত করা কুরআনুল কারীমের মর্যাদার সঙ্গে 
মানানসই নয়। 

০ তিলাওয়াতের তিলাওয়াতের শুরুতে তা'আউউয পড়া: 
কুরআন তিলাওয়াতের আরেকটি আদব হলো, তিলাওয়াতের শুরুতে 
তা'আউউয তথা (আউযুবিল্লাহি মিনাশ-শায়ত্বানির রজীম) পড়া। 
কেননা আল্লাহ বলেছেন: 

‘যখন আপনি কুরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তান থেকে 

আল্লাহর নিকট আশ্রয় চাইবেন’ {সূরা আন-নাহল, আয়াত: ৯৮} 

যাতে করে শয়তান কুরআন তিলাওয়াত থেকে কিংবা তিলাওয়াত 

পরিপূর্ণ করা থেকে বাঁধা না দিতে পারে। আর সূরার মাঝখান থেকে 

তিলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ পড়বে না সূরার শুরু থেকে পাঠ 
২১২ 


করলে বিসমিল্লাহ বলবে অবশ্য সুরা তাওবার শুরুতে বিসমিল্লাহ 
পড়বে না। কারণ এ সূরার সূচনায় বিসমিল্লাহ নেই । 
কারণ কুরআন লিপিবদ্ধ করার সময় সাহাবীগণের এ বিষয়টি নিয়ে 
সন্দেহের উদ্রেক হয়েছিল। সূরা তাওবা কি সম্পূর্ণ আলাদা সূরা 
নাকি এটা সূরা আনফালের অংশ৷ তখন তারা উভয় সূরার মাঝে 
বিসমিল্লাহ লিখা বাদ দিয়েছেন। 

০. কণ্ঠ সুন্দর করা এবং সুর দিয়ে তিলাওয়াত করা: 
* কারণ, সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

tg HE SA SE SH LE EI ORNL so Bl Sf 
‘আল্লাহ তা‘আলা কোনো কিছুর প্রতি এরকমভাবে শ্রবণ করেন না 
যেভাবে তিনি সুন্দর স্বরবিশিষ্ট নবীর পড়াকে শ্রবণ করেন। যিনি 
তাকে প্রদত্ত কুরআন তথা কিতাবকে উচ্চসুরে সুর দিয়ে পড়েন।' $৯ 
* অনুরূপ সহীহ বুখারী ও মুসলিমে জুবাইর ইবন মুত'য়িম 


রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: 
ME ELSDON TON AED GS LUEIS 


Eee isl) 2 


১৯ বুখারী; ৫০২৩, ৫০২৪; মুসলিম: ৭৯২। 


২১৩ 


‘আমি মাগরিব সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা 
তুর পড়তে শুনেছি। এত সুন্দর কণ্ঠ ও কিরাত আমি আর কারো 
থেকে শুনি নি।’ **০ 
অবশ্য যদি পাঠকের আশপাশে এমন কেউ থাকে যে উচ্চ স্বরে 
কিরাত পাঠ করলে কষ্ট পায়, যেমন ঘুমন্ত ব্যক্তি এবং সালাত 
আদায়রত ব্যক্তি ইত্যাদি, তাহলে এমন উচ্চ আওয়াজে পড়বে না যা 
তার জন্য বিরক্তিকর কিংবা কষ্টদায়ক দেয়। কারণ, 
* আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের নিকট 
বের হলেন তখন তারা উচ্চ কিরাতে সালাত আদায় করছিলেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: 

LANG 
‘সালাত আদায়কারী তার রবের নিকট কাকুতি মিনতি করে প্রার্থনা 
করে সে যেন লক্ষ্য করে তার প্রার্থনা সে কিভাবে করবে। আর 
কুরআন পাঠের সময় তোমাদের একজন অপরের ওপর যেন উচ্চ 
না করে।’** ইবন আবদিল বার বলেন, হাদীসটি সহীহ । 


১০ বুখারী; ৭৬৫; মুসলিম: ৪৬৩। 
*৬১ মুওয়াত্তা মালিক ১/৮০ ৷ 
২১৪ 


০. তারতীল বা ধীরস্থিরভাবে সুন্দররূপে তিলাওয়াত করা: 

* আল্লাহ তা‘আলা বলেছেন: 

[tb O NS 5 B55 ¥ 
‘আর আপনি কুরআনকে তারতীলের সঙ্গে তথা ধীরস্থিরভাবে থেমে 
থেমে সুন্দররূপে তিলাওয়াত করুন।’ {সুরা আল-মুযযাম্মিল, আয়াত: 
8} 
কুরআন তিলাওয়াত করবে ধীরস্থিরভাবে, দ্রুত নয়; কারণ 
ধীরস্থিরভাবে তিলাওয়াত, শব্দ ও অক্ষর সঠিকভাবে উচ্চারণ এবং 
কুরআনের অর্থ অনুধাবনে অধিক সহায়ক ৷ 
* সহীহ বুখারীতে এসেছে: 
le 1 LS GAN SE LH Fh sl ae dls DL 2 Sl 
al a SEMEN a FAL IE 

te 45 83 

আলাইহি ওয়াসাল্লাম এর কেরাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। 
তখন তিনি বললেনঃ তার কেরাত ছিল দীর্ঘ আকারের ৷ রাসুল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে পড়তেন। এরপর তিনি 
পড়লেন =) 5৯/| এঁ৷ = তিনি এঁ৷ = বিসমিল্লাহকে দীৰ্ঘ 


২১৫ 


করলেন। >| আর রাহমানকে দীর্ঘ করলেন। =| আর 
রাহীমকে দীর্ঘ করলেন ৷’ **২ 
‘আলাইহি ওয়াসাল্লামের কিরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি 
বললেন: 
coll ds dll 2) Ds RTT S541 plate ON 
nde Bi-l s2l 
‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি আয়াত করে 
আলাদা আলাদা ভাবে পড়তেন। তিনি পড়তেন- =| ২ 
তার পর (9৮1৬৩55 ১51) তারপর (2315451) ও তারপর 
(23৪% ৩৮) এভাবে আলাদা ভাবে পড়তেন ৷’ **৩ 
s 18555 HIE Lio 145 ABLE 155 YN; BI HS B85 
ApEn BLES Yi il 
‘তোমরা একে (কুরআন) নষ্ট খেজুরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ো 
না কিংবা কবিতার মতো গতিময় ছন্দেও পড়ো না। বরং এর যেখানে 
বিস্ময়ের কথা আছে সেখানে থামো এবং তা দিয়ে হৃদয়কে 


৯২ বুখারী: ৫০৪৬ । 
**৩ আহমাদ ৬/৩০২; আবু দাউদ: ৪০০১; তিরমিযী: ২৯২৭ ৷ 
২১৬ 


আন্দোলিত করো। আর সূরার সমাপ্তিতে পৌঁছা যেন তোমাদের 
কারো লক্ষ্য না হয়।’ 8 
অবশ্য এমন দ্রুত পাঠে কোনো সমস্যা নেই যেখানে কোনো অক্ষর 
বিলুপ্ত করলে বা ছুটে গেলে শাব্দিক কোনো ক্রুটি-বিচ্যুতি হয় না 
কিংবা যেখানে ইদগাম করা বিশুদ্ধ নয় সেখানে ইদগাম করলে 
শাব্দিক কোনে ক্রটি-বিচ্যুতি হয় না এবং অর্থেরও কোনো পরিবর্তন 
হয় না। আর যদি এতে শাব্দিক ক্রি বিচ্যুতি হয় তাহলে হারাম হবে 
কারণ এটা কুরআনকে পরিবর্তন করার শামিল। 

০ তিলাওয়াতে সিজদায় গিয়ে সিজদা করা: 
কুরআন তিলাওয়াতকারী যখন অযু অবস্থায় থাকেন তখন দিন 
কিংবা রাত্রি যে কোনো সময় সিজদার আয়াত তিলাওয়াত করলে 
সিজদা আদায় করতে হবে। 
সিজদা আদায়ের নিয়ম হলো: সিজদার জন্য প্রথমে আল্লাহু আকবার 
বলে সিজদায় যাবে এবং সিজদায় গিয়ে বলবে: }০)। 3,৩০৬ এবং 
দো‘আ করবে । অতঃপর সিজদা থেকে তাকবীর ও সালাম ছাড়াই 
মাথা উঠাবে ৷ কারণ তেলাওয়াতে সিজদা থেকে উঠার সময় তাকবীর 
ও সালাম দেওয়ার কোনো বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। তবে যদি তিলাওয়াতে সিজদাটি 


**৪ হবন আবি শাইবাহ, মুসান্নাফ: ২/২৫৬, নং ৮৭৩৩ । 
২১৭ 


সালাতের মধ্যে হয় তখন সিজদা দেওয়ার সময় এবং সিজদা থেকে 

মাথা উঠানোর সময়ও তাকবীর দিবে। কেননা, 

* আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত যে: 

5 ls hi fo dts Of BiG Sj BS UE I 5 4 
BD ht 58 

তিনি যখনই মাথা অবনত করতেন এবং উত্তোলন করতেন তখনই 

তাকবীর বলতেন; আর তিনি (আবু হুরায়রা রা.) বলতেন যে, 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটিই করতেন ' **৫ 

* অনুরূপ আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, 

তিনি বলেন: 

5 fay 253 BD E SAE: ey le dl Ge shh 
‘আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে মাথা উঠানো, মাথা 
অবনত করা, দাঁড়ানো ও বসা এ প্রতিটি ক্ষেত্রে আল্লাহু আকবার 
বলতে শুনেছি।’ *** 
আর এটা সালাতের সিজদা ও সালাতে তিলাওয়াতে সিজদা 
উভয়কেই শামিল করে। 


১১৫ মুসলিম; ৩৯২ । 
**৬ আহমাদ ১/৪৪২, ৪৪৩; নাসাঈ ৩/৬২; তিরমিযী: ১১৪৮ । 
২১৮ 


এ হলো কুরআন তিলাওয়াতের কতিপয় আদব ৷ সুতরাং আপনারা 
এসব আদবের প্রতি যথাযথ লক্ষ্য রেখে তিলাওয়াত করবেন এবং 
আল্লাহর মেহেরবানী ও করুণা অন্বেষণ করবেন। 

হে আল্লাহ! আমাদেরকে আপনি আপনার সম্মানিত বস্তগুলোর সম্মান 
জান্নাতসমূহের ওয়ারিস হওয়ার তাওফীক দিন। আর হে পরম 
করুণাময়! আপনি আমাদেরকে, আমাদের পিতা-মাতা ও সকল 
মুসলিমকে স্বীয় রহমতে ক্ষমা করুন। 

আর আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন এবং সাহাবীদের 
প্রতি সালাত ও সালাম পেশ করুন। 


২১৯ 


চতুৰ্দশ আসর 


সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল 
বিষয়ের যথাযথ জ্ঞান রাখেন যিনি বান্দার গোপন, প্রকাশ্য ও ধারণা 
সম্পর্কেও জ্ঞাত ৷ যিনি তাঁর সৃষ্টিকে তৈরী ও তার শৈল্পিক বিন্যাসে 
একক ৷ যিনি প্রতিটি সৃষ্টির যাবতীয় নড়া-চড়া ও স্থিরতা সবই 
নিয়ন্ত্রণ করেন প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন সুন্দরভাবে, কর্ণ বিদীর্ণ 
করেছেন এবং চোখের মণি নির্ধারণ করেছেন। গাছে তার শাখা ও 
ডালে কত পাতা আছে তা তিনিই গুণে রেখেছেন যমীনকে বিস্তৃত 
করেছেন এবং সেটাকে ছাড়িয়ে দিয়েছেন, আকাশকে প্রশস্ত 
করেছেন এবং সেটাকে উপরে উঠিয়েছেন। তারকাসমূহের তাদের 
কক্ষপথে পরিচালিত করেছেন এবং অন্ধকার রাতে ও তমসায় 
সেগুলোকে উদিত করেছেন। বৃষ্টিকে নাযিল করেছেন মুষল ও 
হান্কাভাবে, আর এর মাধ্যমে তিনি বীজকে শুকিয়ে যাওয়া থেকে 
যথার্থভাবে উদ্ধার করেছেন। “এ হচ্ছে আল্লাহর সৃষ্টি সুতরাং তোমার 
দেখাও তিনি ব্যতীত অন্যরা কি সৃষ্টি করেছে?” [সূরা লুকমান: ১১] 
আমি তাঁর প্রশংসা করছি তাঁর দান ও দাক্ষিণ্যের উপর ৷ 


২২০ 


আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক 
ইলাহ নেই, যাঁর ইবাদতে কোনো শরীক নেই, তাঁর ক্ষমতাতেও 
কোনো শরীক নেই । আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর বান্দা 
ও রাসূল, যাঁকে তাঁর পক্ষ থেকে দলীল-প্রমাণাদি দিয়ে সাহায্য- 
সহযোগিতা করা হয়েছে। 
আল্লাহ তার উপর সালাত পেশ করুন, অনুরূপ আবু বকরের ওপর 
যিনি সর্বাবস্থায় তার সাথী ছিলেন, উমরের উপর যিনি খসরু 
উসমানের ওপর যিনি কুরআন নিয়ে বিনিদ্র রজনী যাপন 
করেছিলেন, আলীর ওপর যিনি খাইবারের দরজা উপড়ে 
ফেলেছিলেন এবং সেখানকার দূৃর্গসমূহকে স্থানচ্যুত করেছিলেন। 
আর তার পরিবার-পরিজন, সঙ্গী-সাথীগণ যাদের প্রত্যেক ব্যক্তি তার 
নড়া-চড়া ও স্থিরতার মধ্যে তার রবের আনুগত্যে যথাযথ শ্রম ব্যয় 
করেছেন। আর আল্লাহ তাদের উপর যথার্থ সালাম পেশ করুন। 
০ ভাই সকল; 
আল্লাহ তা‘আলা বলেন, 
i HE SEA LRG LESS BLE UAE Shy G0) 
CE LETS Bl aol BET Ss kG 23 
[)AY :5 4] 


২২১ 


‘আর এখন তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ 
যা কিছু তোমাদের জন্য লিপিবদ্ধ করেছেন বা দান করেছেন তা 
আহরণ কর আর ভক্ষণ করো, পান করো যতক্ষণ না রাতের কাল 
রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিস্কার দেখা যায়। অতঃপর 
তোমরা রাত পর্যন্ত সাওমকে পূর্ণ কর ৷’ {সূরা আল-বাকারা, আয়াত: 
১৮৭} 

এ আয়াতে আল্লাহ তা‘আলা সিয়াম ভঙ্গের মৌলিক নীতিমালা উল্লেখ 
করেছেন। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাদীসে তা 
পরিপূর্ণভাবে উল্লেখ করেছেন। 

() সিয়াম ভঙ্গের কারণসমূহ ৭ প্রকার: 

প্রথম কারণ; স্ত্রী সহবাস 

করানো এটা সিয়াম সাওম ভঙ্গের বড় কারণ এবং সিয়াম অবস্থায় 
সবচেয়ে বড় গোনাহের কাজ । সুতরাং যে সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস 
করল তার সিয়াম নষ্ট হয়ে যাবে। চাই তা ফরয হোক কিংবা নফল। 
০তাই সিয়াম পালনকারী যদি রমযানের সিয়াম পালন অবস্থায় স্ত্রী 
কাফফারা’ আদায় করা আবশ্যক এই কাফফারা হলো: একজন 
মুসলিম কৃতদাস-দাসীকে আযাদ করা । যদি সে কৃতদাস-দাসী না 


২২২ 


পায় তাহলে শরয়ী ওযর ছাড়া একাধারে দুই মাস সিয়াম পালন 
করা। শরয়ী ওযর হলো: দুই ঈদের দিন, আইয়্যামে তাশরীক 
কিংবা শারিরীক ইন্দ্রিয়গ্রাহ্য ওজর যেমন- রোগাক্রান্ত হওয়া 
কিংবা সিয়াম ভাঙ্গার নিয়ত ছাড়া সফর করা 
০ এর মধ্যে যদি সে কোনো ওযর ছাড়া একদিনও সিয়াম ভঙ্গ 
করে, তাহলে পুনরায় তাকে শুরু থেকে সিয়াম পালন করতে 
হবে যাতে একাধারে দু’মাস সিয়াম পালন করা হয় । যদি দু’মাস 
একাধারে সিয়াম পালনে সক্ষম না হয় তাহলে ৬০জন মিসকিনকে 
খানা খাওয়াতে হবে প্রতি মিসকীনকে ‘আধা কিলো ও ১০ গ্রাম’ 
ভাল মানের গম দিতে হবে। 


* সহীহ মুসলিমে এসেছে: 
As 8 ly le Dl be Al grb as BS SLAL Sy Un 0 
Ulisse S22) on Fle 5 Jo UG N UG 043) IL > dG 
S323 SL xe abl JG SN db (SN Sb 3 LS 
Jo sell 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ব্যাপারে ফতওয়া জানতে চাইল? 
তখন তিনি বললেন: তুমি কি কৃতদাস আযাদ করতে পারবে। সে 
উত্তরে বললো জ্রি-না। তখন তিনি বললেন: তুমি কি একাধারে 


২২৩ 


দু'মাস সাওম রাখতে পারবে। (একাধারে নিরবচ্ছিন্নভাবে সাওম 
রাখা অন্য রেওয়ায়েতে বর্ণিত হয়েছে) সে বলল: ভ্রি-না। তখন 
আল্লাহর রাসূল বললেন: তাহলে তুমি ৬০ জন মিসকীনকে 
খাওয়াও ৷’ হাদীসটি বুখারী ও মুসলিমে দীর্ঘাকারে এসেছে।**' 
দ্বিতীয় কারণ; ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো 

চাই তা চুম্বন, স্পর্শ বা হস্তমৈথুন অথবা কামভাবসহ এমন কিছু 
করার মাধ্যমে হোক যা বীর্যপাত ঘটায়, এমন হলে সিয়াম ভেঙ্গে 
যাবে। কারণ এগুলো এমনসব কাজ যেগুলো পরিত্যাগ করা ব্যতীত 
সাওম সংঘটিত হতে পারে না। যেমন, 


* হাদীসে কুদসীতে রয়েছে: 


CGE Se SG 85 LS 5) 
“(আল্লাহ তা‘আলা বলেন) সিয়াম পালনকারী আমার কারণে তার 
পানাহার ও কামভাব থেকে বিরত থাকে ১৬১৮ 
আর চুম্বন বা স্পর্শ করাতে যদি বীর্যপাত না হয় তাহলে সিয়াম ভঙ্গ 
হবে না । কারণ, 
* সহীহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 
এসেছে, তিনি বলেন, 


১৭ বুখারী; ১৯৩৬; মুসলিম: ১১১১। 
*শ৮ বুখারী: ১৮৯৪। 


২২৪ 


SY; Slo 329 play Slo 29 te OF lay «le Bl GS glob 
AN ESL I 
‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাওম অবস্থায় স্ত্রী চুম্বন 
করতেন এবং সাওম অবস্থায় তিনি স্ত্রীদের সঙ্গে মেলামেশা 
করতেন । কিন্তু তিনি তাঁর কামভাব তোমাদের চেয়ে অধিক নিয়ন্ত্রণ 
করতে সক্ষম ছিলেন।' ** 
* অনুরূপ সহীহ মুসলিমে এসেছে: 
JS 5 FL se MIS MIS KEL Gy ; 22% Slo 
MT USE 5 sie $e ys 8 
| PHEULIDE IMIS LIS WM Ess 5% io 
LL BN Sl ahi ll AT HEE 
ALS 4h 
‘উমর ইবন আবু সালমা রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করলেন । সাওম পালনকারী কি চুম্বন করতে পারবে? তখন 
আল্লাহর নবী বললেন, একে জিজ্ঞাসা কর অর্থাৎ উম্মে সালমাকে 
(যিনি রাসূলের সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিলেন) অতঃপর 
উম্মে সালমা বলে দিলেন, আল্লাহর রাসূল এমনটি করতেন তখন 
তিনি আরয করলেন ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ কি আপনার পূর্বাপর 


>» বুখারী: ১৮৯৪; মুসলিম: ১১৫১। 


২২৫ 


সকল গোনাহ ক্ষমা করে দেন নি? নবী সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, শুনে রাখ আল্লাহর কসম করে বলছি, নিশ্চয়ই 
আমি তোমাদের চেয়ে অধিক তাকওয়ার অধিকারী এবং আমি 
আল্লাহকে অধিক ভয় করি৷’ ২৭ 
অবশ্য যদি সাওম পালনকারী চুম্বন বা অন্য কিছুর মাধ্যম বীর্যপাতের 
আশঙ্কা বোধ করে কিংবা তাদের এ চুম্বন সহবাস পর্যন্ত পৌঁছিয়ে 
দেবে এবং সে তার কাম উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। 
তখন তার ওপর চুম্বন ও অন্য আচরণগুলো হারাম হবে। এটা হচ্ছে 
অন্যায়ে পথ রুদ্ধ করা এবং সাওম ভঙ্গ থেকে সাওমকে হেফাজত 
করার জন্য। এ জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
সাওম পালনকারী অযুকারীকে নাকের মধ্যে ভালোভাবে পানি টানার 
ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন। কারণ, সাওম 
পালনকারী ভালোভাবে নাকে পানি দিলে পেটের ভেতরে পানি চলে 
যাবার আশঙ্কা আছে তাই রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
এরূপ করতে নিষেধ করেছেন; যাতে সাওম ফাসেদ না হয়ে যায় । 
০ তবে কোনো স্বপ্নদোষের মাধ্যমে কিংবা কোনো চিন্তা-ভাবনা 
ছাড়াই যদি বীর্যপাত হয় তাহলে সাওম ভঙ্গ হবে না। কারণ 


*%০ বুখারী: ১৯২৭; মুসলিম: ১১০৬ । 
২২৬ 


স্বপ্নদোষ সাওম পালনকারীর ইচ্ছায় হয়নি । আর চিন্তা-ভাবনার 
বিষয়টি ক্ষমারযোগ্য। কারণ, 
* রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 
NEE JACM EL EGE 
‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, যা আমার 
উম্মত মনে মনে কল্পনা করে যাবৎ তা বাস্তবায়ন করে কিংবা 
আলাপ করে।”** 


তৃতীয় কারণ: পানাহার করা 

পানাহার করা বলতে, যে কোনো প্রকার খাদ্য বা পানীয় দ্রব্য মুখ বা 

নাক দিয়ে ভিতরে প্রবেশ করানোকে বুঝায়। কারণ, 

* আল্লাহ তা'আলা বলেন: 

A 5235 Ld Se EN LST SSS FS AG LE} 
DAY 54 8 Nl J alld ও 

‘তোমরা পানাহার কর, যতক্ষণ না রাতের কালো রেখা থেকে 

ভোরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়। অতঃপর সিয়ামকে 

রাত পর্যন্ত পূর্ণ কর।' {সূরা আল-বাকারা: ১৮৭} 

আর নাক দিয়ে কিছু প্রবেশ করানো পানাহারের মতোই ৷ কারণ, 

* লাকীত ইবনে সুবরা রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসে এসেছে: 


*% বুখারী: ২৫২৮; মুসলিম: ১২৭ । 


২২৭ 


ILS Ss HNL GY SY) 
“(রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ) তুমি অযুর 
সময় নাকে ভালোভাবে পানি পৌঁছিয়ে দাও অবশ্য সাওম পালনকারী 
হলে এমন করবে না **২ 
আর নাকে গন্ধের ঘ্রাণ নিলে সাওম ভাঙ্গবে না। কারণ স্রাণের এমন 
কোনো দৃশ্যমান শরীর নেই যা পেটের ভেতরে প্রবেশ করবে। 


চতুর্থ কারণ: পানাহারের অনুরূপ বস্তু গুহণ করা 

এটা দু’ ধরনের হয়ে থাকে । 

এক: সিয়াম অবস্থায় রক্তপাত কিংবা অন্য কোনো কারণে রক্তে 
প্রয়োজন হলে যদি রক্ত দেয়া হয়, তাহলে সিয়াম ভেঙ্গে যাবে। 
কেননা পানাহারের পুষ্টির চুড়ান্ত পর্যায় হলো রক্ত। রক্ত গ্রহণের 
মাধ্যমে সে-ই পুষ্টি অর্জিত হয়। 

দুই: যেসব ইনজেকশন খাদ্য ও পানীয়ের বিকল্প, তা প্রয়োগ করা 
হলেও সিয়াম ভেঙ্গে যাবে। যদিও তা বাস্তবে খাদ্য ও পানীয় নয়, 
কিন্তু খাদ্য-পানীয়ের বিকল্প। সুতরাং তা খাদ্য ও পানীয়ের বিধান 
রাখবে । 


*২ মুসনাদে আহমাদ ৪/৩২, ৩৩, ২১১; আবু দাউদ: ২৩৬৬; তিরমিযী: ৭৮৮; 
নাসাঈ ১/৮৭। 
২২৮ 


আর যে ইনজেকশন খাদ্যের পরিপূরক নয়: তা দ্বারা সিয়াম ভঙ্গ 
হবে না। যদিও ইনজেকশন মাংসপেশী কিংবা রগে নেয়া হয়। 
এমনকি কণ্ঠনালীতেও যদি এর প্রভাব যায় তাহলেও সিয়াম ভঙ্গ 
হবে না । কেননা তা খাদ্যও নয় পানীয়ও নয়; তাছাড়া তা খাদ্য বা 
পানীয়ের অর্থেও পড়ে না। সুতরাং এর দ্বারা খাদ্য বা পানীয়ের 
বিধান প্রযোজ্য হবে না। 

আর খাদ্য বা পানীয় ছাড়া কণ্ঠনালীতে অন্য কোনো স্বাদের প্রভাব 
ধর্তব্য নয়। 

* এজন্য আমাদের ফকীহগণ বলেন: ‘যদি সাওম পালনকারীর পায়ে 
কোনো তিক্ত জিনিস ঘর্ষণের ফলে সে এর স্বাদ কণ্ঠনালীতে পায় 
তাহলে সাওম ভাঙ্গবে না 

* শায়খুল ইসলাম ইবন তাইমিয়া রহ. তাঁর ‘হাকীকতুস সিয়াম’ 
রিসালায় বলেছেন: ‘কুরআন ও সুন্নাহর দলীল-প্রমাণাদিতে এমন 
কিছু আসে নি যার ভিত্তিতে দাবি করা যায় যে, আল্লাহ ও তাঁর 
রাসূলের নিকট তা-ই সাওম ভঙ্গকারী যা মগজে পৌঁছে কিংবা 
শরীরে পৌঁছে কিংবা কোনো গহ্বর দিয়ে প্রবেশ করে অথবা 
মুখগহ্বরে প্রবেশ করে, কিংবা এধরনের অন্যান্য যেসব বিষয়কে এ- 
মতামতের প্রবক্তাগণ আল্লাহ ও তাঁর রাসূলের নিকটে এ হুকুমের 
মূল কারণ হিসেবে চিহ্নিত করে থাকেন। (অর্থাৎ এগুলোর 
কোনোটিই সাওম ভঙ্গের মূল কারণ হিসেবে প্রমাণিত হয় নি।) 


২২৯ 


তিনি আরও বলেন: ‘যখন এটা প্রমাণিত হলো না যে, আল্লাহ ও 
তাঁর রাসূল এসব বৈশিষ্ট্য বা কারণকে সাওম ভঙ্গ হওয়ার কারণ 
বলে নির্ধারণ করেছেন, তখন কেউ যদি বলে যে, আল্লাহ ও তাঁর 
রাসূল এগুলোকে সাওম ভঙ্গের কারণ নির্ধারণ করেছেন, তবে তা 
হবে আল্লাহর উপর না জেনে কথা বলা’ *** 


পঞ্চম কারণ: সিঙ্গার মাধ্যমে রক্ত বের করা 

কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
esl 3 555 

সিঙ্গা যে লাগায় ও যে সিঙ্গা গ্রহণ করে- উভয়ের সিয়াম ভঙ্গ 

হ্বে ১৭8 

ইমাম বুখারী রহ. বলেন. ‘এ অধ্যায়ে এর চেয়ে অধিক বিশুদ্ধ হাদীস 

আর নেই’ 

আর এটাই ইমাম আহমদ ও অধিকাংশ ফকীহের মাযহাব । 


*৩ হাকীকাতুস সিয়াম, পৃ. ৫২-৫৩। আর আল্লাহর উপর না জেনে কথা বল 
হারাম ও সবচেয়ে বড় গুনাহ; সুতরাং মগজ বা শরীরে পৌঁছা অথবা কোনো 
রাস্তা দিয়ে প্রবেশ করা, অথবা পেটে প্রবেশ করা এগুলোর কোনোটিই সাওম 
ভঙ্গের কারণ নয়। [অনুবাদক ও সম্পাদক] 

৪ মুসনাদে আহমাদ ৫/২৭৭, ২৮০, ২৮২, ২৮৩; আবু দাউদ ২৩৬৭; ইবন 
খুযাইমাহ:; ১৯৬২, ১৯৬৩; মুস্তাদরাকে হাকিম ১/৪২৭। 


২৩০ 


বের করা ও এ জাতীয় কর্মকাণ্ড; যা দিয়ে রক্ত প্রদান করলে 

শরীরে শিঙ্গা দেওয়ার মত প্রভাব পড়ে। 
সুতরাং ফরয সিয়াম পালনকারীর জন্য কাউকে রক্তদান করা বৈধ 
নয়; তবে যদি এমন কোনো অত্যাবশ্যক অবস্থায় পতিত হয়; যা 
আর রক্ত দেওয়ার কারণে সাওমপালনকারীরও ক্ষতি না হয় তখন 
অত্যাবশ্যকতার কারণে রক্ত প্রদান করা জায়েয হবে এবং সে ওই 
দিনের সাওম ভঙ্গ করবে ও পরবর্তীতে তা কাযা করে নিবে। 
অবশ্য নাক দিয়ে রক্ত পড়া, কফের সঙ্গে রক্ত বের হওয়া, অর্শ 
রোগের কারণে রক্ত বের হওয়া, দাঁত উঠানোজনিত কারণে রক্ত 
বের হওয়া, ক্ষতস্থান ফেটে রক্ত বের হওয়া কিংবা সুই দিয়ে খোচা 
দিয়ে রক্ত বের করা ও এ জাতীয় কাজে সাওম ভঙ্গ হয় না। কারণ; 
এগুলো শিঙ্গাও নয়, তার মতও নয়; কেননা এগুলো শরীরে শিঙ্গার 
মত প্রভাব ফেলে না। 


ষষ্ঠ কারণ: ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা 

বমি হচ্ছে, পাকস্থলীতে খাবার বা পানীয় যা কিছু রয়েছে তা মুখ 
দিয়ে বের করে দেওয়া । বমি দ্বারা সাওম নষ্ট হয়, কারণ; 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


২৩১ 


(RES SLE EL S25 BUDE AiG GAS LDS C0) 
‘যে ব্যক্তির অনিচ্ছাকৃত বমি হলো, তার ওপর কোনো কাযা নেই । 
তবে যে ইচ্ছাকৃত বমি করল, সে যেন কাযা করে নেয় ।'*৭৫ 
ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। চাই পেট চেপে বমি 
করুক, কিংবা কণ্ঠনালীতে কিছু প্রবেশ করিয়ে বমি করুক কিংবা 
এমন বস্তুর ঘাণ নিল, যাতে বমি আসে, অথবা এমন বস্তুর দিকে 
ইচ্ছে করে নজর দিল যার কারণে বমি হয়। এসব কারণে সিয়াম 
ভেঙ্গে যাবে। 
আর যদি কোনো কারণ ছাড়া বমি হয়, তাহলে সাওমের কোনো 
ক্ষতি নেই । 
আর যদি পাকস্থলী বমি করতে চায় তাহলে সেটাকে চেপে রাখাও 
সাওমপালনকারীর জন্য আবশ্যক নয়; কেননা এটা তার ক্ষতি 
করবে, বরং সেটাকে তার অবস্থায় ছেড়ে দিবে, অর্থাৎ সে বমি 
করতে চেষ্টা করবে না, বমি বন্ধ করতেও চেষ্টা করবে না। 


সপ্তম কারণ: হায়েয তথা ঝতু বা নেফাস তথা সন্তান প্রসবের রক্ত 
বের হওয়া। 
* কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

Per Sd ESE 0 ) 


*৫ তিরমিযী: ৭২০; আবু দাউদ: ২৩৮০; মুসনাদ আহমদ: ২/৪৯৮, নং ১০৪৬৩। 
২৩২ 


নারীর যখন হায়েয হয়, তখন সালাত আদায় করে না এবং 

সিয়ামও পালন করে না, তা নয় কি?’**৬ 

যখন কোনো মহিলার হায়েয হয় কিংবা নেফাসের রক্ত দেখে তখন 

তার সাওম ভেঙ্গে যাবে। চাই সে দিনের শুরুতে দেখুক কিংবা 

শেষভাগে দেখুক। এমনকি যদিও তা সূর্য ডোবার এক ক্ষনিক 
আগেও হয়। 

আর যদি সে অনুভব করে যে রক্ত বের হওয়া শুরু হচ্ছে, কিন্তু সূর্য 

ডোবার পরই শুধু সেটা বের হয়, তবে তাতে তার সাওযম শুদ্ধ হয়ে 

যাবে। 

[7] সাওম পালনকারীর উপর হারাম হবে, উপরোক্ত সাওম ভঙ্গের 
কারণসমূহের যে কোনো একটি করা, যদি সাওমটি হয় ফরয 
সাওম, যেমন রমযানের সাওম ৷ অথবা যদি সেটা হয় ওয়াজিব 
সাওম যেমন, কাফফারার সাওম ও মান্নতের সাওম। অবশ্য যদি 
সাওম ভাঙ্গার শরয়ী ওযর থাকে তাহলে সেটা ভিন্ন কথা । কারণ 
যে ব্যক্তি ওয়াজিব শুরু করে তার জন্য সহীহ কোনো ওযর 
ছাড়া এটা পরিপূর্ণ করাটা আবশ্যক । তারপর যদি কেউ কোনো 
ওষর ছাড়া রমযানের দিনের বেলায় এ হারামসমূহের কোনো 
একটা করে বসে তাহলে তার ওপর বাকী দিন পানাহার থেকে 


*%৬ বুখারী; ৩০৪ । 
২৩৩ 


বিরত থাকা এবং কাযা করা ওয়াজিব। অবশ্য অন্যান্য ওয়াজিব 
সাওমের ক্ষেত্রে শুধু কাযা করতে হবে, পানাহার থেকে বিরত 
থাকতে হবে না। 

আর যদি নফল সাওম হয়, তাহলে কোনো ওযর ছাড়াই সাওম 
ভাঙ্গা জায়েয । কিন্তু সাওম পুরা করাই উত্তম । 

0 প্রিয় ভাইসব! তোমরা আল্লাহর আনুগত্যের ব্যাপারে যত্নবান হও। 
পাপাচার ও হারাম থেকে বিরত থাক। আসমান ও যমীনের 
সৃষ্টিকর্তার দিকে কায়মনোবাক্যে প্রার্থনা কর, তাঁর দানের বিশেষ 
সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাও; তিনি তো অফুরন্ত 
দানশীল । আর জেনে রেখো! তোমরা তোমাদের মাওলার 
আনুগত্যে যে সময় কাটিয়েছ দুনিয়া থেকে তা-ই শুধু তোমাদের 
প্রাপ্তি। সুতরাং সময় চলে যাওয়ার পূর্বে সময়কে গনীমত মনে 
করে তার যথাযথ সদ্ব্যবহার করো । ক্ষতি আপতিত হওয়ার 
আগেই লাভকে বেছে নাও । 

হে আল্লাহ! আপনি আমাদের সময়গুলোকে কাজে লাগাবার তাওফীক 

দিন, আর আমাদেরকে নেক কর্মসমূহে ব্যস্ত রাখুন । 

হে আল্লাহ! আমাদের উপর দয়া ও অনুগ্রহ দান করুন আর 

আমাদের সঙ্গে ক্ষমা ও মার্জনার আচরণ করুন। 

হে আল্লাহ! আমাদের জন্য নেক কাজ তথা জান্নাতের রাস্তাসমূহকে 

সহজ করে দিন আর কঠিন কাজ তথা জাহান্নামের আমল থেকে 


২৩৪ 


আমাদেরকে দূরে রাখুন এবং আমাদেরকে আখেরাত ও দুনিয়াতে 
ক্ষমা নসীব করুন। 

হে আল্লাহ! আপনি আমাদেরকে আমাদের নবীর শাফা‘আত নসীব 
করুন এবং আমাদেরকে তাঁর হাউজে উপনীত করুন আর তা থেকে 
পান করিয়ে এমনভাবে পরিতৃপ্ত করুন যে আর কখনো পিপাসা না 
লাগে হে সৃষ্টিকুলের রব। 

হে আল্লাহ আপনি সালাত, সালাম ও বরকত নাযিল করুন আপনার 
বান্দা ও নবী মুহাম্মাদের ওপর এবং তার পরিবার-পরিজন ও সকল 
সঙ্গী-সাথীর ওপর। 


২৩৫ 


পঞ্চদশ আসর 
সিয়াম ভঙ্গের শর্তাবলি এবং যে কাজে সিয়াম ভাঙে না আর 
সাওম পালনকারীর জন্য যা করা জায়েয 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি প্রজ্ঞাময় সৃষ্টা, মহীয়ান সহিষ্ণু 
সত্যবাদী, দয়ালু সম্মানিত রিযিকদাতা, সাত রাস্তা তথা আসমানকে 
কোনো প্রকার খুঁটি ও লগ্নি ছাড়াই উপরে উঠিয়েছেন, যমীনকে 
দলীল-প্রমাণাদি ও মৌলিক তত্ত্বের মাধ্যমে পরিচিত হয়েছেন, সকল 
সৃষ্টিকুলের রিযিকের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন, মানুষকে সৃষ্টি 
করেছেন সবেগে স্থলিত পানি থেকে, তাকে শরীয়ত দিয়ে বেঁধে 
দিয়েছেন যাতে সে সম্পর্ক ঠিক রাখে, যেগুলো তাঁর মনঃপুত হয় না 
এমন ভুল-ভ্ৰান্তি তার থেকে মার্জনা করেছেন। আমি তার প্রশংসা 
করি যতক্ষণ নির্বাক চুপ থাকে আর যতক্ষণ কোনো কথক কথা 
বলে। 

আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ 
নেই, তাঁর কোনো শরীক নেই, এটা নিষ্ঠাবানের সাক্ষ্য কোনো 
মুনাফিকের সাক্ষ্য নেই । আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর 


২৩৬ 


বান্দা ও রাসূল যার দাওয়াত উপর-নীচ সকল স্থানকে ব্যাপকভাবে 
অন্তর্ভুক্ত করে আল্লাহ তাঁর উপর সালাত পেশ করুন, অনুরূপ তাঁর 
সাথী আবু বকরের উপর, যিনি উপযুক্ত বিচক্ষণতার সাথে 
কাফেরদের মাথাব্যাথার কারণ হয়েছিলেন এবং বন্ধ দরজা 
খুলেছিলেন, আর '‘উসমানের উপর, যার সম্মানকে পাষণ্ড- 
ওপর, যিনি তাঁর বীরত্বের কারণে সংকীর্ণ পথেও হাটতে সক্ষম 
ছিলেন। তদ্রূপ রাসূলের সকল পরিবার-পরিজন, সকল সাহাবী 
যাদের প্রত্যেকেই অন্যদের উপর পেয়েছিলেন শ্রেষ্ঠত্ব । আর আল্লাহ 
তাদের যথাযথ সালামও প্রদান করুন। 

০ আমার ভাইয়েরা! পূর্বে আমরা সিয়াম ভঙ্গের কারণসমূহ নিয়ে 
আলোচনা করেছি হায়েয ও নেফাস ছাড়া সিয়াম ভঙ্গের অন্যান্য 
কিংবা এ জাতীয় কিছু খাওয়া বা ব্যবহার করা এবং শিঙ্গা 
লাগানো ও বমি করা এ সব কিছু দ্বারা কেবল তখনই সাওম ভঙ্গ 
হবে যখন তা জেনে শুনে, স্মরণ করে ও স্বপ্রণোদিত হয়ে করে। 

০ সুতরাং বোঝা গেল যে, সাওম ভঙ্গ হওয়ার জন্য তিনটি শর্ত 


২৩৭ 


তাই যদি না জেনে উপরোক্ত বিষয়ের কোনো একটিতে লিপ্ত হয়, 
তাহলে সিয়াম ভঙ্গ হবে না৷ কারণ, 
* আল্লাহ তা‘আলা সুরা আল-বাকরায় বলেন: 

[SAT 540 & LE AGAIN GS ¥ 
‘হে আমাদের রব! আপনি আমাদের পাকড়াও করবেন না, যদি 
আমরা ভুলে যাই কিংবা কোনো ভুল করে বসি।' {সুরা আল-বাকারা, 
আয়াত; ২৮৬} তখন আল্লাহ তা'আলা বললেন, “অবশ্যই আমি তা 
কবুল করেছি” ।*** 
* অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন: 
IG EN BURG solic SEU LUE bE 2 

[el Oo GE 

‘আর তোমরা ভুলে যা কর, তাতে কোনো অপরাধ নেই । অবশ্য 
ইচ্ছাপূর্বক তোমাদের হৃদয় যা করছে তার ব্যাপারে জবাবদিহি 
করতে হবে। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়ালু।’ সূরা 
আল-আহ্যাব, আয়াত: ৫} 
না জানার কারণে সাওম না ভাঙ্গার বিষয়টি ব্যাপক, হতে পারে সে 
শরীয়তের হুকুম সম্পর্কে অজ্ঞ । যেমন, সে ধারণা করে যে এ 
জিনিসটা সাওম ভাঙ্গবে না, ফলে তা করে বসে ৷ অথবা কাজ করা 


*৭৭ মুসলিম; ১২৬ । 


২৩৮ 


অবস্থায় বা সময়ে সেটি তার অজানা ছিল। যেমন, সে ধারণা করে 
যে, ফজর বা সুবহে সাদিক এখনও উদিত হয়নি, ফলে সে খাওয়া- 
পিনা চালিয়ে যায় অথচ ফজর উদিত হয়ে গেছে। কিংবা সূর্য 
অস্তমিত হয়ে গেছে মনে করে খেয়ে ফেলল অথচ সূর্য তখনও অস্ত 
যায় নি। এসব কারণে সাওম ভঙ্গ হবে না । কারণ, 
* সহীহ বুখারী ও মুসলিমে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, 
CELE Se EH BENE HE EL elit 
Ss 4 eles 28 23 2 Lao Hie dl es 
Eel ls Sl Nl op 2m NY os LS Lgl bl laa 
aNd dao SIE sb ds le Bl bo Dl dl byt 
Nl 223 LAN ol 2 03) IILay olay dS Do 
tll al 2 BM Sl Ip 
“যখন নাযিল হলো এই আয়াতটি, 

[AY 5300 (338 bl 52 BEN Ud HE BS} 
“যতক্ষণ না স্পষ্টভাবে দেখা যায় কালো রেখা থেকে শুভ্র রেখা” 
তখন আমি দু’টি সুতা নিলাম, একটা কালো অপরটি সাদা। 
উভয়টাকে আমার বালিশের নীচে রাখলাম এবং উভয়ের দিকে 
তাকাতাম। অতঃপর যখন আমার নিকট কালো সূতা থেকে শুভ্র 
সুতাটা পরিস্কার ভাবে দেখা গেল তখন আমি পানাহার থেকে বিরত 


২৩০৯ 


থাকলাম। অতঃপর যখন সকাল হলো তখন আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে যা করলাম সে ঘটনা 
জানালাম ৷ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 
তোমার বালিশ তো বেশ বড় ও প্রশস্ত, যদি তোমার বালিশের নীচে 
থাকে শ্রভ্র ও কালো সুতা । এটা তো দিনের শুভ্রতা ও রাতের 
কৃষ্ণতা।” ১৭৮ 

এ হাদীসে দেখা যাচ্ছে যে, ‘আদী রাদিয়াল্লাহু আনহু সুবহে 
সাদিক উদিত হওয়ার পরও খেয়েছেন। দুটো রেখা পরিস্কার দেখা 
না যাওয়া পর্যন্ত তিনি পানাহার পরিত্যাগ করেন নি। আর নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাওমটি কাযা করার নির্দেশও 
দেননি; কারণ তিনি এর হুকুম সম্পর্কে অজ্ঞ ছিলেন। 
* অনুরূপ সহীহ বুখারীতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু 
আনহা এর হাদীসে এসেছে তিনি বলেন, 

Amt calb 5 oat C2 rg le hl be ats S Uhh 
“আমরা নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইফতার 
করেছিলাম এক মেঘলা দিনে তারপর সূর্য দেখা গিয়েছিল” **৯ 


*% বুখারী; ১৯১৬; মুসলিম: ১০৯০ । 
*৯ বুখারী: ১৯৫৯ । 


২৪০ 


এখানে তিনি উল্লেখ করেননি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদেরকে সাওমটি কাযা করার নির্দেশ দিয়েছিলেন; কারণ তাদের 
সময় অজানা ছিল। আর কাযার নির্দেশ যদি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম দিয়েই থাকতেন তবে তা অবশ্যই বর্ণিত হতে; 
কেননা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা বর্ণনার ক্ষেত্রে মানুষের 
হিম্মতের অভাব হতো না। 
বরং শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ তার ‘হাকিকাতুস সিয়াম’ 
lr rel 50 al 0° 22 ily E56 be is G5 oh 
(Lad 
এ হাদীস বর্ণনাকারীদের অন্যমত হিশাম ইবনে ‘উরওয়াহ তার পিতা 
‘উরওয়াহ থেকে বর্ণনা করেন, “তাদেরকে কাযা করার নির্দেশ 
দেওয়া হয় নি।” ৮০ 


*০ হাকীকাতুস সিয়াম, পৃ. ৩৪, ৩৫ 
বুখারীর পূর্বোক্ত বর্ণনায় এসেছে, হিশামকে বলা হলো, তাদেরকে কী কাযা 
করার নির্দেশ দেওয়া হয়েছিল? তিনি বললেন, কাযার কী প্রয়োজন? আর 
মামার বলেন, আমি হিশামকে বলতে শুনেছি, “আমি জানি না তারা তা কাযা 
করেছিল কি না?” 


২৪১ 


কিন্তু যখনই জানতে পারবে যে, দিন এখনও বাকী রয়েছে এবং সূর্য 
অস্ত যায়নি, তখন থেকে (দিনের অবশিষ্টাংশ) সূর্য অস্তমিত হওয়া 
পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকবে। 

উদাহরণস্বরূপ, যদি কেউ সুবহে সাদিক উদিত হওয়ার পর ভক্ষণ 
করে এ মনে করে যে সুবহে সাদিক এখনো উদিত হয় নি। 
অতঃপর তার নিকট স্পষ্ট হলো যে, সুবহে সাদিক উদিত হয়ে 
গেছে, তাহলে তার রোযা সহীহ হবে, তার উপর কাযা আবশ্যক হবে 
না। কারণ সে সময়ের ব্যাপারে অজ্ঞ ছিল। আর আল্লাহ তা'আলা 
তার জন্য পানাহার ও সহবাসকে সুবহে সাদিক স্পষ্ট হওয়ার পূর্ব 
পর্যন্ত হালাল করেছেন। আর অনুমতি দেয়া বৈধ জিনিসের কাযা 
করার নির্দেশ দেয়া হয় না। 


দ্বিতীয় শর্ত: সিয়ামের কথা স্মরণ থাকা 

সুতরাং যদি সিয়াম পালনকারী নিজ সিয়ামের কথা ভুলে সাওম 
ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে তাহলে তার সিয়াম শুদ্ধ হবে, 
তাকে আর সেটা কাযা করতে হবে না। যেমনটি সুরা বাকারার 
আয়াতে গত হয়েছে। 

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

ES DNS CE TE GS) BUS BG 32 


২৪২ 


‘যে সিয়াম পালনকারী ভুলে পানাহার করল, সে যেন তার সিয়াম 

পূর্ণ করে; কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।’*** 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাওম পরিপূর্ণ করার 

নির্দেশ প্রদান সে সাওম সহীহ হওয়ার স্পষ্ট দলীল । আর ভুলে 

যাওয়া ব্যক্তির খাওয়ানো ও পান করানোর সম্পর্ক আল্লাহর দিকে 
করা প্রমাণ করে যে এর উপর কোনো পাকড়াও বা জবাবদিহিতা 
নেই । 

০ কিন্তু যখনই স্মরণ হবে কিংবা কেউ স্মরণ করিয়ে দেবে তখনই: 
সেটা থেকে বিরত থাকবে এবং মুখে কিছু থাক 
লে তাও নিক্ষেপ করবে; কারণ এখন তার ওযর দূরীভূত 
হয়েছে। 

০ আর যখন কেউ দেখবে যে, সাওম পালনকারী ব্যক্তি খাচ্ছে 
কিংবা পান করছে, তখন তার উচিত হবে সাওম পালনকারীকে 
সতর্ক করে দেওয়া। কারণ, 

* আল্লাহ তা'আলা বলেন, 


[5S sil AN Li y 
“তোমরা সদাচারণ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা কর ৷” 
[সূরা আল-মায়েদাহ: ২] 


» বুখারী; ১৯৩৩; মুসলিম: ১১৫৫ 


২৪৩ 


অর্থাৎ সিয়াম ভঙ্গকারী নিজের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী যদি সিয়াম 
ভঙ্গকারী কিছু করে তবেই কেবল তার সিয়াম নষ্ট হবে। অন্যথায় 
হয় তবে তার সিয়াম বিশুদ্ধ হবে, তার আর সেটা কাযা করা লাগবে 
না। কারণ, আল্লাহ তা'আলা কুফুরীর হুকুমকে সে ব্যক্তি থেকে 
উঠিয়ে নিয়েছেন যাকে কুফুরী করতে জোর করে বাধ্য করা হয়েছে, 
যখন তার অন্তর ঈমানের ওপর অটল থাকে। 
* আল্লাহ তা‘আলা বলেন; 
SAY SAE AIS Lo 5 N52 255 be HL Si 3 
[7:4 S 
“কেউ তার ঈমান আনার পর আল্লাহ্র সাথে কুফরী করলে এবং 
কুফরীর জন্য হৃদয় উনুক্ত রাখলে তার উপর আপতিত হবে 
আল্লাহ্র গযব এবং তার জন্য রয়েছে মহাশান্তি ; তবে তার জন্য 
নয়, যাকে কুফরীর জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ঈমানে 
অবিচলিত ৷” {সূরা আন-নাহল, আয়াত: ১০৬} 


২৪৪ 


সুতরাং যদি আল্লাহ তা'আলা জোর-জবরদস্তি ও বাধ্য করার কারণে 

কুফরির হুকুমও তুলে দিয়েছেন তাহলে কুফরির চেয়ে ছোট অপরাধ 

তো উঠে যাবেই । 

* অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

MENA SENG SCLIN SE 0 SEE BAG 

‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করা 

বিষয় ক্ষমা করেছেন ২ 

০ আর যদি কোনো লোক তার স্ত্রীকে সহবাস করতে বাধ্য করে 
অথচ সে সাওম পালনকারিনী, তাহলে মহিলার সাওম শুদ্ধ হবে। 
তাকে সেটার কোনো কাযা করতে হবে না। যদিও লোকটির 
জন্য বৈধ নয় স্ত্রীকে সাওম অবস্থায় সহবাসে বাধ্য করা । হ্যাঁ, 
নফল সাওম পালন করে সেটা ভিন্ন কথা । 

০ যদি কোনো ধুলা-বালি উড়ে গিয়ে সাওম পালনকারীর পেটের 
ভিতরে চলে যায় কিংবা অনিচ্ছাকৃতভাবে পেটের মধ্যে কোনো 
কিছু ঢুকে কিংবা কুলি বা নাকে পানি দেওয়ার ফলে 
অনিচ্ছাকৃতভাবে পেটের ভেতর কিছু পানি প্রবেশ করে, তবে 
তার সাওম বিশুদ্ধ হবে। তার উপর কাযা করতে হবে না। 


*২ ত্থবন মাজাহ: ২০৪৩; সহীহ ইবন হিব্বান: ৭১৭৫ ৷ 
২৪৫ 


০ আর চোখে সুরমা ও ওঁষধ ব্যবহার করলে সাওম ভঙ্গ হবে না। 
যদিও এর স্বাদ সে কণ্ঠনালীতে পায়। কারণ এটা খাদ্য ও পানীয় 
নয় এবং সমপর্যায়েরও নয়। 

০ কানের মধ্যে ফোটা ফোটা করে ওঁষধ দিলেও সাওম ভাঙ্গবে না। 
আর কোনে ক্ষত স্থানে ওষধ দিলেও সাওম ভঙ্গ হয় না । যদিও 
সে ওঁষধের স্বাদ কন্ঠনালীতে পায়। কারণ এটা খাদ্য নয় পানীয় 
নয়- এবং উভয়ের সমপর্যায়েরও নয়। 

* শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া তার “হাকীকাতুস সিয়াম” গ্রন্থে 

বলেন, আমরা জানি, কুরআন ও সুন্নায় এমন কিছু নেই যা প্রমাণ 

করে যে এ বস্তগুলো দ্বারা সাওম ভঙ্গ হবে, তাই আমরা জানলাম যে, 
এগুলো সাওম ভঙ্গকারী নয়।' *** 

* তিনি আরো বলেন, সিয়াম মুসলিমদের দ্বীনে এমন একটি বিষয় 

যা সাধারণ মানুষ ও বিশেষ মানুষ সকলেরই জানা দরকার । যদি 

এসব বিষয় আল্লাহ ও তার রাসূল সিয়াম অবস্থায় হারাম করে 
থাকতেন এবং এর দ্বারা সাওম নষ্ট হতো, তবে অবশ্যই এটা বর্ণনা 
করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর আবশ্যক 
হতো। আর যদি তিনি এটা উল্লেখ করতেন তাহলে সাহাবায়ে কেরাম 
রাদিয়াল্লাহু আনহুমও তা জেনে যেতেন এবং তারা তা গোটা 


* হাকীকাতুস সিয়াম পৃ. ৪০, ৪১। 


২৪৬ 


পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং যখন কোনো আলেম নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে না কোনো সহীহ, দ্ব'য়ীফ, মুসনাদ, কিংবা 
মুরসাল কোনো প্রকার হাদীসই বর্ণনা করেন নি, তখন জানা গেলো 
যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো কিছুই 
উল্লেখ করেন নি। আর সুরমার ব্যাপারে বর্ণিত হাদীস অর্থাৎ “নবী 
নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, 

(Sl) a5) 
“রোযাদার যেন এর ব্যবহার থেকে বিরত থাকে” এটা দুর্বল 
হাদীস। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে এটাকে সংকলন 
করেছেন। তিনি ব্যতীত অন্য কেউ এটা বর্ণনা করেন নি। ইমাম আবূ 
দাউদ বলেন, আমাকে ইয়াহইয়াহ ইবনে মাঈন বলেন, এ হাদীসটি 
মুনকার ।' 8 
* শাইখুল ইসলাম আরো বলেন, ‘যে সব হুকুম-আহকাম জাতির 
জন্য জানা জরুরী, অবশ্যই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি অসাল্লামকে তা 
সাধারণভাবে বর্ণনা করতে হতো। আর অবশ্যই উম্মতরা এটা বর্ণনা 
করতো। অতঃপর যখন এটা এটা পাওয়া গেল না, তখন বুঝা গেল 


* হাকীকাতুস সিয়াম পৃ. ৩৭, ৩৮। 


২৪৭ 


যে, এটা তাঁর দ্বীনের অন্তর্ভুক্ত বিষয় নয়৷’ শাইখের বক্তব্য এখানেই 

শেষ ৷ শাইখের এ বক্তব্য অত্যন্ত সুদৃঢ় যা সুস্পষ্ট দলীল ও প্রতিষ্ঠিত 

নিয়ম-নীতির উপর প্রতিষ্ঠিত । 

০ আর খাবারের স্বাদ গহণ করলে যখন না গিলা হয় তখন তাতে 
সাওম ভঙ্গ হবে না। আর কোন সুঘ্বাণ ও ধুপের ঘাণেও সাওম 
ভঙ্গ হবে না কিন্তু ধূপের ধোঁয়া নাকে গ্রহণ করবে না । কারণ 
তার অনেক অংশবিশেষ আছে যা উর্ধে উঠে থাকে; হয়তো বা 
তার কিছু পাকস্থলীতে পৌঁছে যাবে। অনুরূপভাবে কুলি করা ও 
নাকে পানি দেওয়াতেও সাওম ভঙ্গ হয় না; কিন্তু তাতে 
অতিরঞ্জিত করবে না কারণ কখনো কিছু পানি পেটের ভিতরে 
ঢুকে যেতে পারে। 

* যেমন হাদীসে এসেছে, লাকীত ইবন সুবরা রাদিয়াল্লাহু আনহু 

বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

(slo 035 TIL GLENS Mis loll 8 Ps rl ih 

“উত্তম রূপে অজু করো এবং আঙ্গুলের মাঝে খিলাল করো আর 

ভালো ভাবে নাকে পনি দাও- অবশ্য সাওম পালনকারী হলে 

নয়।” >৮৫ 


*৫ আহমাদ ৪/৩২-৩৩, ২১১; আবু দাউদ ২৩৬৬; তিরমিযী ৭৮৮; নাসাঈ ১/৮৭; 
ইবন মাজাহ: ৪০৭ । 
২৪৮ 


০ সাওম পালনকারী মেসওয়াক করলে সাওম ভঙ্গ হবে না। বরং 
সাওম ভঙ্গকারীদের মত সাওম পালনকারীর জন্যও দিনের প্রথম 
ও শেষ ভাগে মেসওয়াক করা সুন্নাত । কারণ, 
* নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ts KE ce dll tml de SSN 
“যদি আমার উম্মতের ওপর কষ্টকর না হতো, তাহলে অবশ্যই 
প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম ৷” *৮৬ 
এটা সাওম পালনকারী ও সাওম ভঙ্গকারী সকলের জন্য সব সময় 
প্রযোজ্য হুকুম । 
tle 25 dm STN be sy ls dl be ash 
“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে সাওম অবস্থায় অগণিত বার 
মেসওয়াক করতে দেখেছি” ৷ **' 
০ সাওম পালনকারীর জন্য পেস্ট বা দাতের মাজন দিয়ে দাঁত 
পরিস্কার করা উচিত নয়। কারণ এর শক্তিশালী প্রভাব রয়েছে, 
ফলে আশংকা করা হয় যে, মুখের লালার সাথে খাদ্যনালীর 


»৬ বুখারী: ৮৮৭; মুসলিম: ২৫২। 
*৭ মুসনাদে আহমাদ ৩/৪৪৫; আবু দাউদ ২৩৬৪; তিরমিযী: ৭২৫ (দুর্বল 
সনদে) 
২৪৯ 


ভিতরে এর কোনো কিছু ঢুকে যাবে। মিসওয়াক ব্যবহার সেটার 
বিকল্প হতে পারে এবং সে অবস্থা থেকে বেঁচে থাকা যায় । 

০ আর সাওম পালনকারীর এমন কিছু করা জায়েয যা তাকে প্রচণ্ড 
গরম ও পিপাসা থেকে কিছুটা হালকা করবে। যেমন, পানি দ্বারা 
ঠাণ্ডা হওয়া বা অনুরূপ কিছু। কারণ, 

* ইমাম মালেক ও ইমাম আবূ দাউদ কোনো এক সাহাবী 

রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, 

«4b de ll as (22 =) Col os le Bl Fe Alb) 

or slob or Sle 2 
সাওম পালনরত অবস্থায় পিপাসা কিংবা গরমের কারণে তার পবিত্র 

মাথা মোবারকে পানি ঢালতে দেখেছি ।” *৮ 

* ‘আব্দুল্লাহ ইবনে ‘উমার রাদিয়াল্লাহু আনহু একটি কাপড় ভিজিয়ে 

নিজের উপর সাওম পালনরত অবস্থায় রেখেছেন। 

* আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু এর একটি খোদাই করা 

পাথর ছিল এটা কূপের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তিনি যখন সাওম 

পালনরত অবস্থায় গরম অনুভব করতেন, তখন তাতে অবতরণ 


১৮৮ মুওয়াত্তা ইমাম মালিক: ২/২৯৪; আবু দাউদ: ২৩৬৫ ৷ 
২৫০ 


করতেন। আল্লাহ ভালো জানেন, মনে হচ্ছে যেন এটা পানিতে 
পরিপূর্ণ থাকত 

* হাসান বলেন, সাওম পালনকারীর জন্য কুলি করা ও ঠান্ডা হওয়ায় 
কোনো অসুবিধা নেই৷ 

এ বর্ণনাগুলো ইমাম বুখারী তা‘লীক হিসেবে সহীহ বুখারীতে উল্লেখ 
করেছেন। 


০ প্রিয় ভ্রাতৃবৃন্দ! আল্লাহর দীন ভালোভাবে জানুন, যাতে জেনে- 
শুনে আল্লাহর ইবাদত করতে পারেন। কারণ যারা জানে এবং 
যারা জানে না তারা সমান হতে পারে না। আর 

CURBS LL GE 3 D3 

‘আল্লাহ যার কল্যাণ চান তাকে দীনের গভীর জ্ঞান দান করেন” 
হে আল্লাহ! আমাদেরকে দীন বুঝা এবং সেটার উপর আমলের 
তাওফীক দিন। আর আমাদেরকে দীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। 
আমাদেরকে মুমিন হিসেবে মৃত্যু দিন এবং নেক বান্দাদের অন্তর্ভুক্ত 
করুন। আর হে দয়ালুদের চেয়ে শ্রেষ্ঠ দয়ালু আপনার একান্ত দয়ায় 
আমাদেরকে ও আমাদের মা-বাবা এবং সকল মুসলিমকে ক্ষমা 
করুুন। 


*৯ বুখারী: ৭১; মুসলিম: ১০৩৭ । 


২৫১ 


আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ, 
তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর । 


২৫২ 


ষোড়শ আসর 
যাকাত 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি পদস্থলন মিটিয়ে দেন ও উপেক্ষা 
করেন, ক্ষমা করেন আবোল-তাবোল কথা ও ছাড় দেন। যে কেউ 
তাঁর কাছে আশ্রয় চায় সে সফল হয়, যে কেউ তার সাথে লেন-দেন 
করে সেই লাভবান হয়, তিনি আকাশকে বিনা খুঁটি উপরে 
উঠিয়েছেন সুতরাং তুমি চিন্তা কর এবং খাঁটি ও স্বচ্ছ হও তিনি 
নাযিল করেছেন বৃষ্টি ফলে ফসলাদিকে দেখা যায় পানিতে 
সাতরাতে । প্রাচর্যও প্রদান করেন আবার দারিদ্র্যতাও দেন, কখনও 
কখনও দরিদ্র্যতা হয় বান্দার জন্য উপযোগী এমন বনু প্রাচুর্যশীল 
রয়েছে, যার প্রাচুর্য তাকে গর্ব অহংকারের খুব নিকৃষ্টতম পর্যায়ে 
নিপতিত করেছে। এ তো ‘কারন’ অনেক কিছুরই সে মালিক 
হয়েছিল, কিন্তু সে সামান্যের ব্যাপারে ছাড় দিতে রাযী ছিল না, তাকে 
সাবধান করা হয়েছিল কিন্তু সে জাগ্রত হয় নি, তাকে তিরস্কার করা 
হয়েছিল কিন্তু তিরস্কার তার কাজে আসে নি, বিশেষ করে যখন তার 
জাতির লোকেরা তাকে বলেছিল, ‘তুমি বেশি খুশি হয়ো না। আমি 


২৫৩ 


তাঁর প্রশংসা করি যতক্ষণ পর্যন্ত দিন গড়িয়ে বিকেল হবে, আর রাত 
পেরিয়ে হবে সকাল। 

আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, 
তিনি অমুখাপেক্ষী, দানবীর, প্রশস্ত দান করার মাধ্যমে দয়া করেছেন 
এবং নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, 
মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, যিনি আল্লাহর জন্য তাঁর জান ও মাল 
ব্যয় করেছেন, সত্যকে করেছেন স্পষ্ট ও প্রকাশিত ৷ 

আল্লাহ তা'আলা তাঁর উপর সালাত পেশ করুন, আর তার সাথী 
আবু বকরের উপর, যিনি সফরে ও অবস্থানস্থল সর্বদা তার সাথে 
ছিলেন, কখনও তাকে পরিত্যাগ করেন নি । অনুরূপ উমারের উপর, 
যিনি দিনের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিতে ছিলেন সদা সচেষ্ট । আর 
উসমানের উপর, যিনি আল্লাহর রাস্তায় বহু খরচ করেছেন এবং 
সংশোধন করেছেন। তদ্রপ আলীর উপর, যিনি ছিলেন রাসূলের 
চাচাতো ভাই, তার ব্যাপারে যারা বাড়াবাড়ি কিংবা সম্মানহানি থেকে 
তাদের থেকে তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত; অনুরূপভাবে বাকী 
সাহাবীগণের উপর এবং যারা সুন্দরভাবে তাদেরকে অনুসরণ 
করেছেন তাদেরও উপর । আর আল্লাহ তাদের উপর যথাযথ 
সালামও পেশ করুন। 

০ প্রিয় ভাইয়েরা! 

* আল্লাহ তা‘আলা বলেন; 


২৫৪ 


Ue SANA HEE SAD Gall LLL jy 
[od {© LEE 22 OG রা 
‘তাদের এ মর্মে আদেশ করা হয়েছে যে, তারা নিবিষ্ট মনে 
একান্তভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, সালাত প্রতিষ্ঠা করবে 
এবং যাকাত প্রদান করব আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন।’ {সূরা 
আল-বায়্যিনাহ, আয়াত: ৫} 
* আল্লহ তাআলা আরও রলেন: 
Mat 0 EEE ALAA SNe LSS 3 
ov Vl EEL GED MRE Ld LE bb) 
[tes O05 3 
‘আর সালাত কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম খণ 
দাও। আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে 
তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও 
মহত্তর রূপে । আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও । নিশ্চয় আল্লাহ 
অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।’ {সূরা আল-মুয্যাম্মিল, আয়াত: ২০} 
আল্লাহ তা‘আলা বলেন; 
5 AE CG HT Se 1256 ET IAG LH CS 5 Sh G5) 
[ral © Shs bl BAIN HS S52 385 


২৫৫ 


‘আর তোমরা যে সূদ দিয়ে থাক, মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার 

জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত 

দিয়ে থাক আল্লাহর সন্তুষ্টি কামনা করে (তাই বৃদ্ধি পায়) এবং 

তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত {সুরা আর-রূম, আয়াত: ৩৯} 

এ ছাড়াও যাকাত ফরয হওয়ার বিধান সম্পর্কে অনেক আয়াত 

রয়েছে। 

০ হাদীসের আলোকে যাকাতের বিধান: 

বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে 

শুনেছি, তিনি বলেন: 

E45 SE 31s SILLA PLY MISS EAE EL 

SLES ECs Nh JE SUS EEG EES SJE as SUS 
রর 

‘ইসলামের ভিত্তি পাঁচটি, যথা- এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ 

করা । এ কথা শুনে একব্যক্তি বললেন, হজ তারপর কি রমযানের 

সিয়াম? তিনি বললেন, না বরং প্রথমে রমযানের সিয়াম তারপর 


২৫৬ 


হজ। এ ধারাবাহিকতায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি’ ** 

* অন্য বর্ণনায় রয়েছে; (ইসলামের ভিত্তি হলো) এ সাক্ষ্য প্রদান করা 
যে ‘এক আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ 
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল’ । তারপর পূর্বোক্ত 
হাদীসের অনুরূপ ৷ ** 

সুতরাং বোঝা গেল, যাকাত ইসলামের একটি রুকন ও মৌলিক 
ভিত্তিগুলোর একটি । 

আলোচিত হয়েছে। 

০ ইজমা: 

সকল মুসলিম অকাট্যভাবে একমত যে, যাকাত একটি ফরয বিধান। 
সুতরাং যাকাত ফরয জেনেও যদি কোনো ব্যক্তি তা অস্বীকার করে, 
তাহলে সে কাফের হয়ে যাবে। 

আর যে যাকাত প্রদানে কৃপণতা করবে বা পরিমানের চেয়ে কম 
দেবে, সে লাঞ্ছনা ও কঠিন শাস্তির উপযুক্ত হবে। 


০ চার ধরনের সম্পদে যাকাত ফরয: 


»০ মুসলিম: ১৬। 
*৯ বুখারী: ৮; মুসলিম: ১৬ 


২৫৭ 


প্রথম প্রকার: ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফল-ফলাদী 
* কারণ, আল্লাহ তাআলা বলেন: 
HT EAE ELS LS 2 inl on El 
[ev 320 28 
‘হে মুমিনগণ! তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং আমরা 
তোমাদের জন্য ভূমি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহর 
নির্দেশিত পথে ব্যয় কর।’ {সূরা আল-বাকারা, আয়াত: ২৬৭} 
* অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন; 
[NN el NU {23025 LH AS 155 
‘আর তোমরা ফসল কাটার সময় তার হক (যাকাত) আদায় কর।' 
{সূরা আল-আন'‘আম, আয়াত: ১৪১} 
আর সম্পদের সবচেয়ে বড় হক হচ্ছে যাকাত 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
ss pL GL UG LENGE SE I SAN MN EL Chh 
Cis 
‘আসমান ও ঝর্ণার পানিতে কিংবা স্বেচ্ছা উৎপাদিত ফসলের মধ্যে 
এক দশমাংশ আর যা সেচের মাধ্যমে আবাদ হয় তার মধ্যে 
বিশভাগের এক ভাগ যাকাত প্রদেয় ।*৯২ 


৯২ বুখারী: ১৪৮৩। 


২৫৮ 


ফসলের ওপর যাকাত ফরয হওয়ার নির্ধারিত পরিমাণ হলো পাঁচ 

ওসক । কারণ, 

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

শস্য বা ফলমুলের ওপর যাকাত ফরয হবে না৷ যতক্ষণ তা পাঁচ 

ওসক পরিমাণ না হয় ।'”** 

আর ওসকের পরিমাণ হলো; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 

ওয়াসাল্লামের ব্যবহৃত সা এর ৬০ সা‘ সমপরিমাণ ৷ তাহলে নিসাব 

হলো, তিনশ সা‘, আর এক সা‘র পরিমাণ হলো ২০৪০ গ্রাম (দুই 

কেজি চল্লিশ গ্রাম) ৷ সুতরাং নিসাবের পরিমাণ দাঁড়ালো ৬১২ কেজি। 

তাই এর কমে যাকাত ফরয নয়। ওই নিসাবে বিনাশ্রমে প্রাপ্ত 

ফসলের যাকাতের পরিমাণ হলো এক দশমাংশ আর শ্রম ব্যয়ে প্রাপ্ত 

ফসলের এক বিশমাংশ। 

০ ফলমূল, শাক-সবজি, তরমুজ ও জাতীয় ফসলের ওপর যাকাত 
ফরয নয়। 

যাকাত নেই’ ৷ 


*৩* মুসলিম; ৯৭৯ । 


২৫৯ 


* তেমনি আলী রাদিয়াল্লাহু ‘আনহু বলেছেন, ‘আপেল বা এ জাতীয় 
ফলের ওপর যাকাত ফরয নয়। 

* তাছাড়া যেহেতু এগুলো (নিত্যপ্রয়োজনীয়) খাবার জাতীয় শস্য বা 
ফল নয়, তাই এর ওপর যাকাত নেই৷ তবে যদি এসব টাকার 
বিনিময়ে বিক্রি করা হয় তাহলে মূল্যের ওপর নিসাব পূর্ণ হয়ে এক 
বছর অতিক্রান্ত হবার পর যাকাত ফরয হবে। 

দ্বিতীয় প্রকার: যে সকল প্রাণীর ওপর যাকাত ফরয হয় 

তাহলো: উট, গরু, ছাগল, ভেড়া ও মহিষ । যদি এ সকল প্রাণী 
‘সায়েমা’ হয় তথা মাঠে চরে চষে খায় এবং এগুলোকে বংশ বৃদ্ধির 
জন্য পালন করা হয় এবং তা নিসাব পরিমাণ হয়, তাহলে এদের 
যাকাত দিতে হবে৷ উটের নিসাব ন্যুনতম ৫টি, গরুর ৩০টি, আর 
ছাগলের ৪০টি ৷ 

“সায়েমা’ ওই সকল প্রাণীকে বলে, যেগুলো সারা বছর বা বছরের 
অধিকাংশ সময় চারণভূমিতে ঘাস খেয়ে বেড়ায় । যদি এসব প্রাণী 
সায়েমা না হয়, তবে এর ওপর যাকাত ফরয নয়। কিন্তু যদি 
এগুলো দ্বারা টাকা-পয়সা কামাই করার উদ্দেশ্য থাকে; যেমন বেচা- 
কেনা, স্থানান্তর ইত্যাদির মাধ্যমে টাকা-পয়সা আয় করা, তাহলে তা 
ব্যবসায়িক পণ্য হিসেবে বিবেচিত হবে; আর তখন সেগুলো সায়েমা 
কিংবা মা‘লুফাহ (যাকে ঘাস কেটে খাওয়ানো হয়) যা-ই হোক না 
কেন তাতে ব্যবসায়িক পণ্যের যাকাত আসবে; যদি তা স্বয়ং নিসাব 


২৬০ 


পরিমাণ হয় অথবা এসবের মূল্য অন্য ব্যবসায়িক সম্পদের সঙ্গে 
যুক্ত করলে নিসাব পরিমাণ হয়। 


তৃতীয় প্রকার: স্বর্ণ-রৌপ্যের ওপর (নিসাব পরিমাণ হলে) সর্বাবস্থায় 
যাকাত ফরয কারণ, 


* আল্লাহ তা‘আলা বলেন: 
Pe IEE HT J SEAS VG LEG CAI GH lS } 
BAB E45 LAS CE CHES LE 0 I UE 144 FO idl 


[ro ort AO S38 GUS iS BIS Gs 
‘আর যারা সোনা ও রূপা জমা করে রাখে অথচ তা আল্লাহর 
নির্দেশিত পথে ব্যয় করে না (যাকাত দেয় না)। আপনি তাদের 
যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান করুন। কিয়ামত দিবসে ওই 
সোনারূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ত দ্বারা তাদের ললাট, 
পার্শ ও পৃষ্ঠে ছেকা দেয়া হবে এবং বলা হবে এ হলো তোমাদের সে 
সকল ধন-সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রাখতে 
সুতরাং আজ জমা করে রাখার স্বাদ গ্রহণ কর।’ {সূরা আত-তাওবা, 
আয়াত: ৩৪-৩৫} 

আয়াতে ‘জমা করে রাখা’ বলতে আল্লাহর রাস্তায় ব্যয় না করা 
বুঝানো হয়েছে। আর আল্লাহর রাস্তায় ব্যয় করার সবচেয়ে বড় খাত 
হচ্ছে, যাকাতে ব্যয় করা । 


২৬১ 


বৰ্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
58151 ৬৯ Ns AR 
LE EE. FE 0 3 Ue GEL 0 52 ESS Ss 
BLM Dk SE 56 d Sis SH CR dob tt 5 
WEE 
‘যে সকল সোনা-রূপার মালিকগণ তাদের সম্পদ থেকে নির্ধারিত 
হক (যাকাত) আদায় না করে, কিয়ামত দিবসে তার জন্য কতগুলো 
আগুনের পাত প্রস্তুত করে তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা 
দ্বারা ওই লোকদের ললাট ও পিঠে চেপে ধরা হবে। তাপ কমে 
গেলে উত্তপ্ত করে পুনরায় চেপে ধরা হবে। পঞ্চাশ বছর দীর্ঘ সময় 
বান্দাদের হিসাব-নিকাশ শেষ না হওয়া পর্যন্ত এভাবে শাস্তি চলতেই 
থাকবে ।’>* 
* ‘সোনা-রূপার হক’ আদায় না করার অর্থ, যাকাত আদায় না করা। 
যা অন্য বর্ণনায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যেখানে এসেছে, 
(56) 538 Y 7S lo yl) 
‘যে সকল সোনা-রূপার মালিকগণ তাদের সম্পদের যাকাত আদায় 
না করে....’। 


*৯৪ মুসলিম; ৯৮৭ । 


২৬২ 


সোনা-রূপার যাবতীয় প্রকারে যাকাত ফরয হবে। চাই তা হোক 
টাকা পয়সা, চাকা বা টুকরা, পরিধেয় অলংকার বা ধার দেওয়ার 
মত অলংকার অথবা অন্য প্রকার সোনা-রূপা এসব কিছুর ওপর 
যাকাত ফরয ৷ কারণ সোনা-রূপার উপর যাকাত ফরয করে বর্ণিত 
সকল আয়াত বা হাদীস ব্যাপকভাবে এর উপর প্রমাণবহ ৷ 
বৰ্ণিত, তিনি বলেন, 
ETT ET RS Es es 
USS 6 0 6 te 5s HUD FY Ue Hl ISIS Sf gh 
A255 145 FE BUR SIE sy aslo Bl J GH I HG 
‘একদা একজন মহিলা তার মেয়েকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এলেন। ওই মেয়ের হাতে স্বর্ণের 
দুটি ভারি ও মোটা বালা ছিলো। তা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এসবের যাকাত দাও? 
মেয়েটি বলল, না। তিনি বললেন, তুমি কি এটা পছন্দ কর যে 
তোমার হাতে পরিয়ে দেবেন? মেয়েটি এ কথা শুনে বালা দুটি খুলে 


২৬৩ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলল, এসব 
আল্লাহর রাস্তায় দান করলাম ।৷’২৯৫ 
* অন্য এক হাদীসে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি 
বলেন, 
335 62 PES SHS Sl -y le 5 Go Bd Be FS 
BREEN IE AMID UM LH LS LIL dE Us Ln I 
ON Ss LAS Gh IE HIE EIEN EE 
‘একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 
এলেন, তখন আমার হাতে কয়েকটি বড় বড় রূপার আংটি ছিল। 
তিনি বললেন, এসব কী? আমি বললাম, আপনার সামনে সোন্দর্য 
প্রকাশ করার জন্য এগুলো তৈরি করেছি । তিনি বললেন, তুমি কি 
এসবের যাকাত প্রদান করো? আমি বললাম, না। তিনি বললেন, 
তোমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ২৯৬ 


৯৫ আহমাদ ২/১৭৮; আবু দাউদ: ১৫৬৩; নাসাঈ ৫/৩৭; তিরমিযী: ৬৩৭ । ইবনুল 
কাত্তান এটাকে সহীহ হাদীস বলেছেন। শাইখ উসাইমীন এর সনদকে 
শক্তিশালী’ বলেছেন। 

»৯৬ আবু দাউদ: ১৫৬৫; বাইহাকী ৪/১৩৯; হাকেম ১/৩৮৯-৩৯০ ৷ হাকেম 
বলেছেন বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী, ইমাম যাহাবী তার সাথে একাত্মতা 
ঘোষণা করেছেন। শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী তার ইরওয়াউল 
গালীল গ্রন্থে (৩/২৯৭) বলেছেন, হাদিসটি তারা দু'জন যেমন বলেছেন 

২৬৪ 


হাদীসটি আবু দাউদ সংকলন করেছেন। অনুরূপ বাইহাকী ও 
হাকেম, আর তিনি সেটাকে সহীহ বলেছেন এবং আরও বলেছেন 
যে, এটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী ৷ 

ইবন হাজার ‘আত-তালখীস’ গ্রন্থে বলেন, এটি বুখারী শর্ত অনুযায়ী ৷ 
ইবন দাকীকিল ‘ঈদ বলেন, এটি মুসলিমের শর্ত অনুযায়ী । 


[7] সোনার নিসাব পূর্ণ না হলে তার ওপর যাকাত ফরয হবে না। 
আর সে নিসাব হলো, ২০ দিনার । কারণ, 

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সোনার ব্যাপারে 

বলেছেন, 

‘(স্বর্ণের যাকাত হিসেবে) তোমার ওপর কিছুই ওয়াজিব হবে না 

যাবৎ তোমার কাছে বিশ দিনার পরিমাণ স্বর্ণ না হবে।'”** 

* দিনার বলতে ইসলামী দিনার উদ্দেশ্য যার ওজন এক মিছকাল। 

মিছকাল সমান সোয়া চার গ্রাম । সে হিসাবে সোনার নিসাব হলো 

৮৫ গ্রাম । যা সা‘উদী মাপে এগার জুনাইহ ও এক জুনাইহ এর তিন 

সপ্তমাংশ ।** 


তেমনই । 
*৭ আবু দাউদ: ১৫৭৩ । 
*৯৮ এ দেশীয় মাপে ৭.৫ ভরি হয়। [অনুবাদক ও সম্পাদক] 
২৬৫ 


০ রূপার নিসাব পূর্ণ না হলে তাতে যাকাত ফরয নয়। আর তার 
নেসাব হলো: পাঁচ ওকিয়্যা। কারণ, 

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

LGN RTE 

‘পাঁচ ওকিয়্যার কম রূপার ওপর যাকাত নেই ৯৯ 

এক ওকিয়্যা সমান ৪০ ইসলামী দিরহাম । 

সে মতে রূপার হিসাব হলো: ২০০ দিরহাম । 

আর এক দিরহাম হলো, এক মিসকালের সাত দশমাংশ ৷ এর মোট 

ওজন ১৪০ মিসকাল, যার বর্তমান প্রচলিত ওজন হলো: ৫৯৫ 

গ্রাম ।** যা আরবী ৫৬ রোপ্য রিয়াল মুদ্রা । 

রৌপ্য ও স্বর্ণের যাকাতের পরিমাণ হচ্ছে, চার দশমাংশ বা ৪০ 

ভাগের এক ভাগ। 

০ কাগজের তৈরি নোট টাকা) এর ওপরও যাকাত ফরয; কারণ 
নোটগুলো রূপার বদলেই চলমান। সুতরাং এসব রূপার 
স্থলাভিষিক্ত হবে এবং এর মূল্যমান রূপার নিসাবের সমপরিমাণ 
হলে তাতে যাকাত ফরয হবে। 


»» বুখারী: ১৪৫৯; মুসলিম: ৯৭৯ । 
২০০ যা এ দেশীয় মাপে ৫২.৫ ভরি। [অনুবাদক ও সম্পাদক] 
২৬৬ 


০ সোনা-রূপা ও কাগজের নোট ইত্যাদি ওপর সর্বাবস্থায় যাকাত 
ফরয। চাই তা হাতে মজুদ থাকুক বা অন্য কারো যিম্মাদারীতে 
থাকুক ৷ 

এ থেকে বুঝা যায়, সব ধরনের খণ, চাই তা কর্জ হোক বা 
বিক্ৰয়কৃত বস্তুর মূল্য হোক কিংবা ভাড়া বা এ ধরনের যা-ই হোক 
না কেন, তার ওপর যাকাত ফরয। তারপর যদি সে ঝণ এমন 
লোকের কাছে থাকে যে সচ্ছল এবং সহজে পাওয়ার সম্ভাবনা থাকে, 
তখন সে প্রতি বছর অন্যান্য সম্পদের সঙ্গে সঙ্গে এসবের যাকাত 
দিবে, অথবা সে খণ আদায় করা পর্যন্ত দেরী করে যত বছর যাকাত 
দেয় নি তত বছরের যাকাত হিসেব করে আদায় করবে। 

আর যদি দরিদ্র বা ঝণ আদায়ে টালবাহানাকারী লোককে খণ দেয়া 

থাকে, যার কাছ থেকে সেটা আদায় করা কঠিন হয়ে পড়ে তাহলে 

খণ আদায় হওয়ার পর শুধু ওই খণ উসুল করা বছরের যাকাত 
প্রদান করবে; পূর্ববর্তী বছরগুলোর যাকাত দিতে হবে না। 

০ সোনা-রূপা ছাড়া অন্য সকল খনিজ পদার্থ যদিও তা আরও 
মূল্যবান হয়, তাতে যাকাত ফরয নয়। তবে তা যদি ব্যবসার 
পণ্য হয়ে থাকে; তাহলে নিসাব পূর্ণ হলে অবশ্যই ব্যবসায়ী পণ্য 
হিসেবে যাকাত দিতে হবে। 


চতুৰ্থ প্রকার: ব্যবসায়ী পণ্য 


২৬৭ 


ব্যবসায়ী পণ্য বলতে বুঝায়: এমন যাবতীয় বস্তু যা দ্বারা মুনাফা 

অর্জন কিংবা ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করে রাখা হয়েছে। যেমন, 

জমি, জীব-জন্তু, খাবার, পানীয় ও গাড়ী ইত্যাদি সব ধরনের সম্পদ৷ 
সুতরাং বছরান্তে সেগুলোর মূল্য নির্ধারণ করে তার চার দশমাংশ বা 

৪০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। চাই সেটার মূল্যমান 

ক্রয়মূল্যের সমপরিমান হোক, অথবা কম হোক অথবা বেশি হোক । 

মুদি দোকানদার, মেশিনারি দোকানদার বা খুচরা যন্ত্রাংশ বিক্রেতা 

ও এ জাতীয় ব্যবসায়ীদের কর্তব্য হলো, ছোট বড় সকল অংশের 

মূল্য নির্ধারণ করে নেবে, যাতে কোনো কিছু বাদ না পড়ে । পরিমাণ 

ধরে যাকাত আদায় করবে, যাতে সে সম্পূর্ণভাবে দায়িত্বমুক্ত হতে 
পারে। 

০ মানুষের নিত্যপ্রয়োজনীয় বস্তু যথা খাবার, পানীয়, বিছানা, 
আসবাবপত্র, থাকার ঘর, বাহন, গাড়ী, পোশাকের (ব্যবহার্য 
সোনা-রূপা ছাড়া) ওপর যাকাত নেই । কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

MTEL HEEL EL 

‘মুসলিমের দাস-দাসী, ঘোড়ার ওপর যাকাত নেই ২ 


২০ বুখারী: ১৪৬৪; মুসলিম: ৯৮২। 


২৬৮ 


০ অনুরূপভাবে ভাড়া দেওয়ার জন্য প্রস্তুতকৃত পণ্য যেমন জমি- 
জমা, গাড়ী ইত্যাদির ওপর যাকাত আসবে না। তবে সেসব 
থেকে প্রাপ্ত অর্থের ওপর বছর পূর্তির পর সেটা দ্বারা স্বয়ং নিসাব 
পূর্ণ হোক বা এ জাতীয় অন্য সম্পদের সাথে মিশে নিসাব পূর্ণ 
হোক তাতে যাকাত দেয়া ফরয হবে। 


০ প্রিয় মুসলিম ভাইয়েরা! তোমরা তোমাদের সম্পদের যাকাত 
যথাযথভাবে আদায় কর, আর এতে তোমাদের মন যেন খুশী 
থাকে বস্তুত এটা লাভজনক, জরিমানামূলক নয় মুনাফাস্বরূপ, 
ক্ষতিস্বরূপ নয় । তোমরা তোমাদের সকল যাকাতযোগ্য সম্পদ 
ভালোকরে হিসেব কর । আর আল্লাহর কাছে যা তোমরা ব্যয় কর 
তা কবুল করার জন্য এবং যা তোমাদের কাছে অবশিষ্ট রেখেছ 
তাতে বরকত দেওয়ার জন্য প্রার্থনা কর। 
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য 
আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, 
তার পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর । 


২৬৯ 


সপ্তদশ আসর 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিচু করলে উপরে তোলার কেউ 
নেই, আর তিনি উপরে উঠালে নিচু করার কেউ নেই তিনি দান 
করলে বাধা দেওয়ার কেউ নেই, তিনি নিষেধ করলে দেওয়ার কেউ 
নেই । তিনি যে সম্পর্ক ঠিক রেখেছেন তা কাটার কারও ক্ষমতা নেই, 
তিনি যে সম্পর্ক কর্তন করেছেন তা জোড়া দেওয়ার কেউ নেই । 
সুতরাং কতই না পবিত্র তিনি! তিনি মহা পরিচালক, প্রাজ্ঞ ও দয়ালু 
রহমতেই উপকার সাধিত হয়। আমি তাঁর সকল কর্মকাণ্ডের উপর 
তাঁর প্রশংসা করি, তার প্রশস্ত ব্যাপক দানের কারণে তার শুকরিয়া 
আদায় করি। 

আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ 
নেই, তাঁর কোনো শরীক নেই, যা শরীয়ত হিসেবে দিয়েছেন তা 
দক্ষতার সাথে দিয়েছেন, যা তৈরী করেছেন সম্পূর্ণ নতুনভাবে তা 
করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, যাকে 
তিনি এমন সময় পাঠিয়েছেন যখন কুফরি উপরে উঠেছিল এবং উঁচু 
হয়ে গিয়েছিল, আক্রমণ করেছিল, জমায়েত হয়েছিল, কিন্তু তিনি সে 


২৭০ 


উঁচু অবস্থান থেকে সেটাকে নীচে নামিয়ে রেখেছিলেন এবং দমন 
তাদেরকে শতধা বিভক্ত করে দিয়েছেন। 

আল্লাহ তাঁর উপর সালাত পেশ করুন, অনুরূপ তাঁর সাথী আবু 
বকরের উপর, যার বীরত্বের তারকা মুরতাদদের সাথে যুদ্ধে দেখা 
দিয়েছিল এবং উদিত হয়েছিল । আর ‘উমারের উপর, যার দ্বারা 
আল্লাহ ইসলামকে করেছেন সম্মানিত ও অপ্রতিরোধ্য । তদ্ৰূপ 
‘উসমানের উপর, যিনি মাযলুমভাবে নিহত হয়েছিলেন। অনুরূপ 
আলীর উপর, যিনি তাঁর জিহাদ দ্বারা কুফরিকে করেছেন বিনষ্ট ও 
দমন ৷ তাছাড়া রাসুলের সকল পরিবার-পরিজন ও সকল সাহাবীর 
উপর, যতদিন সালাত আদায়কারীরা সিজদা ও রুকু করবে। আর 
আল্লাহ তাঁদের উপর যথাযথ সালামও পেশ করুন। 


০ প্রিয় ভাইয়েরা! 

* আল্লাহ তা‘আলা বলেন: 

35 5 AH Cle Sua SS A S353 Cy 

LE ly hT G3 LB Jad 5 AT Jac 5 Goel Sj 
[2A © SS 

(ইসলামের প্রতি অমুসলিমদের) হৃদয় আকৃষ্ট করার জন্য, দাস মুক্তি, 


২৭১ 


খাণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদে রত এবং মুসাফিরগণ 
যাকাতের হকদার, এ বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে 
দেওয়া হয়েছে, আল্লাহ জ্ঞানী ও প্রজ্ঞাময়।’ {সূরা আত-তাওবা, 
আয়াত: ২০} 
এ মহতী আয়াতে: আল্লাহ তা'আলা যাকাত ব্যয়ের খাত ও তার 
হকদারদের বিষয়টি তাঁর জ্ঞান, প্রজ্ঞা, ইনসাফ ও দয়া অনুসারে ওই 
আট প্রকারে সুনির্দিষ্ট করে দিয়েছেন। 
তিনি আরও বর্ণনা করেছেন যে, এদের মাঝেই যাকাত বণ্টন করা 
আবশ্যকীয় ফরয । আর এ বণ্টন আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা থেকে 
উত্থিত । সুতরাং এর ব্যতিক্রম করা ও যাকাতকে অন্য খাতে ব্যবহার 
করা জায়েয নেই । কারণ, আল্লাহ তা‘আলাই তাঁর সৃষ্টির কল্যাণ 
সম্পর্কে সবচেয়ে ভালো জানেন এবং প্রত্যেক বিষয়কে তার 
যথাস্থানে রাখতে তিনিই শ্রেষ্ঠ প্রজ্ঞার অধিকারী । 

[oS © S235 CSL HT Se 2 5 Y 
“আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহ্‌র চেয়ে 
কে অধিক উত্তম? {সূরা আল-মায়িদাহ্‌, আয়াত: ৫০} 


প্রথম ও দ্বিতীয় প্রকার হকদার: ফকীর ও মিসকীন 
এরা হলো ওই সকল লোক, যাদের পরিবারের ভরণ-পোষণ ও 
অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য তাদের নগদ অর্থ, বেতন ভাতা, 


২৭২ 


প্রতিষ্ঠিত শিল্প ও আয় রোজগার যথেষ্ট নয়। অন্যের সাহায্য 
সহায়তার প্রয়োজন হয়। 
* উলামায়ে কেরামের মতে, এদেরকে এ পরিমাণ যাকাতের অং 
অর্থের প্রয়োজন না হয়। 
দেওয়া যাবে। 
- গরীব দ্বীনী প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কিতাব ক্রয়েও দেওয়া 
যাবে। 
জন্য যথেষ্ট নয়, এদেরকে প্রয়োজন পূরণে যথেষ্ট পরিমাণ 
যাকাত দেয়া উচিত৷ 
পক্ষান্তরে যার আয়-রোজগার নিজের ও পরিবারের জন্য যথেষ্ট, 
তাকে যাকাত দেয়া যাবে না । তাকে বরং এ অবৈধ যাচনা থেকে 
বিরত থাকার উপদেশ প্রদান করাই কর্তর্ব্য। 
এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে 
একাধিক হাদীস বর্ণিত হয়েছে। যেমন, 
* আবদুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


২৭৩ 


“মানুষের কাছে ব্যক্তি চাইতে থাকে, এমনকি কিয়ামতের দিন তাকে 
এমন অবস্থায় উঠানো হবে যে তার চেহারায় কোনো গোশত অবশিষ্ট 
থাকবে না।’২০২ 
* অনুরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
KEI TEL is es ds Hl SSL tn 
‘যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির জন্য অন্যের কাছে ভিক্ষা চায়, সে 
মূলত আগুনের টুকরাই চায়, এখন সে ভিক্ষা চাওয়া বাড়াতেও পারে 
বা কমাতেও পারে ।’২০৬ 
* হাকীম ইবন হিযাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
iE Tail ds EAE GEES JUG 
3 Se HE MIN LEYS BUI 9 TB oi Sh 
‘el 
‘এই সম্পদ হলো আকর্ষণীয় মিষ্ট ভোগ উপকরণ ৷ সুতরাং যে একে 
হয়। আর যে একে গ্রহণ করে আগ্রহ আতিশয্যের সঙ্গে তার জন্য 


২০২ বুখারী: ১৪৭৪; মুসলিম: ১০৪০ । 
২০৬ মুসলিম: ১০৪১। 


২৭৪ 


তাতে বরকত দেয়া হয় না। যেমন ওই ব্যক্তি যে খায় কিন্তু তৃপ্ত হয় 
না। উচু হাত নিচু হাতের চেয়ে শ্রেয় '২০৪ 
* আবদুর রহমান ইবন ‘আউফ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

UE SE le MES I ILS ULE EN 
‘যে ব্যক্তি ভিক্ষার পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য অভাবের 
দরজা খুলে দেন ২০৫ 
যদি অপরিচিত লোক যাকাত প্রার্থনা করে যার মধ্যে ধনাট্যতার ছাপ 
স্পষ্ট, তাকে দান করা যাবে। তবে তাকে এ কথা জানিয়ে দিতে হবে 
যে ধনী এবং কামাই করতে সক্ষমদের জন্য যাকাতে কোনো অংশ 
নাই৷ কেননা, 
* হাদীসে আছে, একবার দু'জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যাকাতের অর্থ থেকে কিছু 
চাইলো। তিনি তাদের দেখে বুঝতে পারলেন তারা সামর্থ্যবান। 
তাদের তিনি বললেন, 


২০ বুখারী: ১৪৭২; মুসলিম: ১০৩৫। 
২০৫ তিরমিযী: ২৩২৫; মুসনাদ আহমাদ: ১৬৭৪ 
২৭৫ 


‘তোমরা চাইলে তোমাদের দেব; তবে জেনে রেখো, ধনী ও 
সামর্থ্যবানদের জন্য যাকাতে কোনো অংশ নেই ॥’২০৬ 


এরা হলেন প্রশাসনের পক্ষ থেকে যাকাত আদায়, সংরক্ষণ ও 
যথাস্থানে ব্যয় করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ । তাদের নিজ নিজ 
কর্ম ও শ্রম অনুপাতে যাকাতের অর্থ প্রদান করা হবে, যদিও তারা 
ধনী হয়। তবে ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো লোককে তার 
যাকাত বণ্টনের কাজে ওকিল বা প্রতিনিধি হিসেবে নিয়োগ করে, 
তাহলে সে যাকাতের কর্মচারী বলে বিবেচিত হবে না । সুতরাং তাকে 
ওকালতির কাজে যাকাতের কোনো অংশ দেওয়া যাবে না। 

এ ওকিল বা প্রতিনিধিগণ যদি বিশ্বস্ততা ও শ্রম ব্যয় করে 
হকদারদের মধ্যে এ কাজ বিনা পারিশ্রমিকে সওয়াবের আশায় করে 
তবে অবশ্যই তারা যাকাতদাতার সওয়াবে শরীক হবেন। কারণ; 
* বুখারীতে এসেছে, আবূ মুসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
LEE ie sex JE U5 - S00 Sach SE Sp 
Ee sll 2) 00) JIG LL CE 2 UE 


২০৬১ আহমাদ ৪/২২৪; আবু দাউদ: ১৬৩৩; নাসাঈ: ২৫৯৭ । 
২৭৬ 


‘বিশ্বস্ত মুসলিম কোষাধ্যক্ষ, যিনি তাকে যা নির্দেশ করা হয় তা সুন্দর 
ও পরিপূর্ণভাবে যথাযথ ও সন্তুষ্টচিত্তে; যাকে দিতে নির্দেশ দেয়া 
হয়েছে তার জন্য তা বাস্তবায়ণ করেন -অথবা বলেছেন: প্রদান 
করেন, সেও দুই সদকাকারীর একজন ২০৭ 

আর যদি এ ওকিল বা প্রতিনিধিগণ বিনা পারিশ্রমিকে এ বণ্টনের 
দায়িত্ব গ্রহণ করতে না চায়, তবে সম্পদের মালিক তাকে নিজ 
সম্পদ থেকে পারিশ্রমিক প্রদান করবেন, যাকাত থেকে নয়। 


তারা হচ্ছে এমন নতুন মুসলিম যাদের অন্তর এখনো দোদুল্যমান 
অথবা এমন লোক যাদের ক্ষতির আশংকা করা হয়; তাই তাদের 
জন্য তাদেরকে যাকাত থেকে প্রদান করা যাবে; যদি তাদের ক্ষতি 
প্রতিহত করার অন্য উপায় না থাকে। 


পঞ্চম প্রকার: দাস মুক্তির জন্য 

যে সকল দাস-দাসী আপন মুনিবের সঙ্গে অর্থের বিনিময়ে 
নিজেদের মুক্তির ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে, তাদের যাকাত থেকে এ 
পরিমাণ অর্থ দেয়া যাবে, যাতে তারা এর মাধ্যমে মুক্তিলাভ করতে 
পারে। 


২০৭ বুখারী: ১৪৩৮; মুসলিম: ১০২৩ । 


২৭৭ 


অনুরূপভাবে যাকাতের অর্থ দিয়ে সাধারণ দাস-দাসী ক্রয় করেও 
মুক্ত করা যাবে। 

তাছাড়া মুসলিম কয়েদিদেরকেও মুক্ত করা যাবে। কারণ এটাও 
দাসমুক্তির ব্যাপক নির্দেশের অন্তর্ভুক্ত ৷ 


ষষ্ঠ প্রকার: যারা খণের বোঝা বহন করছে 

যারা ঝণের বোঝা বহন করে তারা দু’প্রকার: 

১) যে ব্যক্তি সমাজে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং সমাজ 
থেকে বিশৃঙ্খলার আগুন নেভাতে গিয়ে ঝণের শিকার হয়েছে, 
যাকাতের অর্থ থেকে তাকে খাণ পরিমাণ অর্থ প্রদান করা যাবে। 
যেন সে এমন মহতী কাজে আরও উৎসাহিত হয়, যাতে সমাজে 
বিশৃঙ্খলা ও হিংসা-বিবাদ দুর হয়ে মুসলিমদের মধ্যে পরস্পর 
সম্পর্ক সুদৃঢ় হয়। 

* কাবীসা ইবন মুখারিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, 

Uh AEA FE ale SORE 
ade 4h bs ld S56 El Al LLNS LE ES Lo 
AISLE LE ES BL SIVYLIE MoO 


২৭৮ 


‘একবার আমি অপরের ভার (খণ বা সমস্যা সমাধানের দায়িত্ব) 
নিজের উপর নিয়ে নিলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি জানিয়ে এ বিষয়ে 
সহযোগিতা চাইলাম । তখন তিনি বললেন, ‘হে কাবীসা! তুমি আমার 
নিকট অবস্থান কর; যাতে আমার কাছে যাকাতের মাল আসে ৷ যখন 
সেটা আসবে তখন আমি তোমাকে ত প্রদান করার নির্দেশ দেব। 
তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে 
কাবীসা! সাদাকা কেবল তিন ব্যক্তির জন্য হালাল: (তাদের মধ্যে 
একজন) ওই ব্যক্তি যে পরোপকার করতে গিয়ে ঝণী হয়েছে ফলে 
তার জন্য চাওয়া বৈধ; যাতে তা পরিশোধ করতে পারে। অতঃপর 
যাচ্ঞ্রা থেকে বিরত থাকে :...”২০৮ 

২) যে ব্যক্তি নিজের বা পরিবারের প্রয়োজন পূরণে খণগ্রস্ত হয়েছে, 
কিন্তু তার ঝণ পরিশোধ করার কোনে ব্যবস্থা নেই, তাকে খঝণ শোধ 
পরিমাণ অর্থ যাকাত থেকে প্রদান করা যাবে; যদিও তার পরিমাণ 
বেশি হয়। অথবা তলবকৃত ব্যক্তি (খাণী)র কাছে না দিয়ে সরাসরি 
তলবকারীকে অর্থ দিয়ে দেয়া যাবে । কারণ তলবকারীর কাছে অর্থ 
হস্তান্তরের মাধ্যমেই তলবকৃত ব্যক্তি দায়িত্ব থেকে অব্যাহতি লাভ 
করবে। 


২০৮ মুসলিম: ১০৪০ ৷ 


২৭৯ 


সপ্তম প্রকার: আল্লাহর রাস্তায় 

‘আল্লাহর রাস্তায়’ বলতে ‘জিহাদ ফী সাবীলিল্লাহ’ বুঝায়; যে জিহাদের 
একমাত্র উদ্দেশ্য আল্লাহর বাণীকে সমুন্নত করা নিজের বীরত্ব বা 
শ্রেষ্ঠত্ব অথবা দলীয় কিংবা গোত্ৰীয় গোড়ামী প্রদর্শনের জন্য নয়। 
সুতরাং এ নিয়্যতে যে জিহাদ করবে সে মুজাহিদকে যাকাত থেকে 
এমন অর্থ প্রদান করা যাবে যা জিহাদের পথে তার প্রয়োজন পূরণে 
যথেষ্ট হবে। অথবা ইসলামের সাহায্য ও তার শত্রুদের বিতাড়ন এবং 
আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদকারী 
মুজাহিদদের জন্য যাকাতের অর্থ থেকে যুদ্ধান্ত্র ও যুদ্ধ সামগ্রী কেনা 
যাবে। 


অষ্টম প্রকার: মুসাফির 

যে মুসাফিরের আসবাবপত্র শেষ হয়ে গেছে, যাকাত থেকে তাকে এ 
পরিমাণ অর্থ দেওয়া যাবে যাতে সে সফর পূর্ণ করে নিজ আবাসে 
পৌঁছুতে পারে। 

এ জাতীয় মুসাফির যদি তার নিজ দেশে ধনী লোকও হয় এবং 
এমন কাউকে পাওয়া যায় যে তাকে খণও প্রদান করবে, তারপরও 
তাকে যাকাত থেকে প্রদান করা যাবে। 

তবে এভাবে যাকাতের টাকা নেওয়ার মানসিকতা নিয়ে অল্প-পরিমাণ 
টাকা-পয়সা নিয়ে সফরে বের হওয়া মুসাফিরের জন্য উচিত নয়। 


২৮০ 


০ আর কোনো ক্রমেই যাকাতের সম্পদ কাফিরদেরকে দেয়া যাবে 
না। তবে যদি তাদের মন আকৃষ্ট করার জন্য হয় তাহলে তা 
ভিন্ন কথা । অনুরূপভাবে কোনো ধনী লোক, যার কাছে তার 
প্রয়োজন পূরণের ব্যবস্থা রয়েছে, যেমন ব্যবসায়ী, কারিগর, শিল্পী 
এবং নিয়মিত বেতনভোগী, প্রচুর ফসলের মালিক অথবা 
অত্যাবশ্যক খরচ মেটানোর ব্যবস্থা রয়েছে এমন ব্যক্তি, তাদের 
কাউকেই যাকাতের সম্পদ থেকে দেয়া বৈধ হবে না । তবে তারা 
যদি যাকাত সংগ্রহের জন্য রাষ্ট্র কর্তৃক নিযুক্ত কর্মচারী হয় অথবা 
যদি তারা আল্লাহর পথে জিহাদকারী হয় অথবা কোনো ধনী 
ব্যক্তি যদি সামাজিক সমস্যা সমাধান করতে গিয়ে খণগ্রস্ত হয়ে 
যায়, তবে ধনী হওয়া সত্ত্বেও তাদেরকে যাকাতের সম্পদ থেকে 
দেয়া যাবে। 

০ উপরে বর্ণিত কাজগুলো ব্যতীত অন্য কোনো ওয়াজিব কাজ 
সম্পাদনের জন্য যাকাত থেকে ব্যয় করা যাবে না। সুতরাং 
কোনো মেহমানকে মেহমানদারীর জন্য যাকাত থেকে দেওয়া 
যাবে না৷ অনুরূপভাবে যাদের খোর-পোষ তার উপর ওয়াজিব, 
যেমন স্ত্রী বা নিকটাত্মীয়, তাদেরকে তাদের জন্য খরচের 
পরিবর্তে যাকাত থেকে দেওয়া যাবে না। তবে স্ত্রী ও 
নিকটাত্মীয়ের ওয়াজিব খরচ বাদে অন্য কাজে তাদের প্রয়োজনে 


২৮১ 


যাকাত থেকে দেওয়া যাবে। সুতরাং স্বামী যাকাত থেকে তার 
স্ত্রীর একান্ত ঝণ, যা সে পরিশোধ করতে অক্ষম, তা পরিশোধ 
করতে পারবে। অনুরূপভাবে কেউ তার পিতা-মাতা বা 
নিকটাত্মীয়ের খণ যা তারা পরিশোধ করতে পারছে না সেটাও 
যাকাত থেকে পরিশোধ করতে পারবে। 

০ অনুরূপভাবে নিকটাত্মীয়দের সম্পদ যদি তাদের খরচ মেটাতে 
অপ্রতুল হয়, তবে তাদের খরচ মেটানোর জন্য তাদেরকে যাকাত 
থেকে দেওয়া যাবে; যদি তাদের খরচ মেটানোর দায়িত্ব 
যাকাতদাতার উপর ওয়াজিব না হয়। 

০ তদ্রপ কোনো স্ত্রী তার স্বামীকে খণ পরিশোধ বা এ জাতীয় 
কাজের জন্য যাকাতের সম্পদ থেকে দিতে পারবে। কারণ, 
আল্লাহ তাআলা যাকাতের হকদার করার বিষয়টি এমন সাধারণ 
গুণাগুণের সাথে সম্পৃক্ত করেছেন যা তাদেরকে ও 
অন্যান্যদেরকে সমভাবে সম্পৃক্ত করে। সুতরাং নস তথা কুরআন 
ও সুন্নাহর ভাষ্য অথব ইজমা ব্যতীত তাদেরকে হকদারের 
তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তাছাড়া এর সপক্ষে 
হাদীসও রয়েছে। যেমন, 

* বুখারী ও মুসলিমে ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহুর পত্নী 

একবার রাসূলুল্লাহ সাল্লাল্পাহ ‘আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের 


২৮২ 


সাদাকাহ দেয়ার নির্দেশ দিলেন। তখন যায়নাব রাদিয়াল্লাহু আনহা 


ESC E J > Ss 6 diAL ASABE 


LEAMA SS tld Ll Ele 
4 ILE 2 E51 ILI; SEF Ss BS SIO) ds Le IE dl 
“হে আল্লাহর রাসূল! আমরা কিছু গহনা আছে, আমি এটা দ্বারা 
সাদাকা করতে চাই । এদিকে ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু মনে 
করলেন তিনিই সাদাকার যোগ্য হকদার বিষয়টি জেনে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবন মাসউদ ঠিকই 
বলেছেন; তুমি যাদের কাছে তা সাদাকা করবে তাদের মধ্যে তোমার 
স্বামী ও সন্তানরাই এর অধিক হকদার ২০৯ 
* সালমান ইবন আমের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্পহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

KC Ue ES BEE 2S E25 LE Hal &E 5) 


২ বুখারী: ১৪৬২ । 


২৮৩ 


‘ফকীর-মিসকীনকে সাদাকাহ দিলে শুধু সাদাকাই করা হয় আর 
আত্মীয়দের সাদাকাহ দিলে দুটি কাজ হয়: সাদাকাহও দেওয়া হয় 
আবার আত্মীয়তার সম্পর্কও রক্ষা করা হয়।’২১০ 
০ কোনো দরিদ্র লোকের কাছে প্রাপ্য খণ মাফ করে দিয়ে 
যাকাতের নিয়ত করলে যাকাত আদায় হবে না৷ কারণ, 
- যাকাত হলো গ্রহণ ও প্রদানের সমষ্টি । 
* আল্লাহ তা‘আলা বলেন: 
SE YS IE J Gti SS BSS I 2S 
[YA © LE Le BG 0 

‘আপনি তাদের সম্পদ থেকে সদাকা নিন, এর মাধ্যমে তাদেরকে 
আপনি পবিত্র ও পরিশুদ্ধ করবেন। আর তাদের জন্য দো'আ করুন, 
সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ {সূরা আত-তাওবা, আয়াত: ১০৩} 
* আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

KLE BE SG LOGE bs ISH Ele 0555 35 lS 
‘আল্লাহ তাদের সম্পদে যাকাত ফরয করেছেন, ধনীদের থেকে তা 
নেয়া হবে আর দরিদ্রদের দেয়া হবে ২৯ 


২১০ ত্থবন মাজাহ: ১৪৮৮; নাসাঈ: ২৫৮২। 
২৯ বুখারী: ১৩৯৫; মুসলিম: ৩৩২। 


২৮৪ 


আর খণ মাফ করার মধ্যে যেহেতু এ আদান-প্রদান নেই, সেহেতু 

তী দিয়ে যাকাত আদায় হবে না। 

- তাছাড়া ফকীরের যিম্মায় যে খণ রয়েছে তা অনুপস্থিত খাণ, 
কিছু করার আছে সেটার জন্য তা যথেষ্ট হবে না। 

- অনুরূপভাবে খণের ব্যাপারটি উপস্থিত সম্পদের চেয়ে অন্তরে 
কমই প্রভাব ফেলে, তাই সেটা দিয়ে ঝণ দেওয়া যেন ভালোর 
বদলে মন্দ প্রদান করা । 

০ আর যদি যাকাতদাতা তার প্রচেষ্টা চালানোর পর যাকাতের 
যে সে যাকাতের হকদার নয়, এমতাবস্থায় যাকাতদাতার যাকাত 
আদায় হয়ে যাবে। কারণ সে তার সাধ্যানুসারে চেষ্টা করেছে ও 
আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে। আর আল্লাহ কাউকে তার 
সাধ্যের বাইরে কষ্ট দেন না। 

অংশবিশেষ হলো: 

HILAR B56 Ld DENG 26 f SS CFG il 

Ue G55 YG Al EG SS I DSSS UT Jal Gb 35, 

ile 


২৮৫ 


“(পূর্ববর্তী উম্মতদের মধ্য হতে) এক ব্যক্তি শপথ করে বলল, আজ 
রাতে আমি সাদাকাহ্‌ করব... তাতে এসেছে, “পরে সে এক ধনী 
লোককে (না জেনে) সাদাকাহ্‌ দিয়ে বসল। এতে লোকেরা তার 
সমালোচনা করে বলতে লাগলো যে ধনীকে সাদাকাহ দেওয়া 
হয়েছে। লোকটি বলল, হে আল্লাহ আপনার প্রশংসা, যদিও আমি 
ধনীকে দিয়েছি।... অতঃপর লোকটিকে স্বপ্নে এসে জানানো হলো 
যে, ওই ধনী লোক সম্ভবত এ থেকে শিক্ষা নেবে এবং তাকে আল্লাহ্‌ 
যে সম্পদ দান করেছেন তা থেকে সে দান করবে॥*২ সহীহ 
মুসলিমের অপর বর্ণনায় স্পষ্ট এসেছে যে, তাকে স্বপ্নে এসে বলা 
হলো যে, তোমার সাদাকাহ্‌ গৃহীহ হয়েছে। ... আর ওই ধনী 
লোক... । 
* মা‘আন ইবন ইয়াষীদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন: 
End dl d B5 SE SHG SLE HSE FASE) 
hs eM LUE EF DUE AGEL ENG! 
ALLY SUD Sy ELIE - J le dl 
‘আমার বাবা ইয়াধীদ দান করার উদ্দেশে স্বর্ণমুদ্রা মসজিদে এক 
ব্যক্তির কাছে রাখলেন। অতঃপর আমি সেখানে গিয়ে তা গ্রহণ 


২১২ বুখারী: ১৪২১; মুসলিম: ১০২২। 


২৮৬ 


করলাম, তারপর সেটা নিয়ে তার কাছে এলাম তিনি বললেন, 

আল্লাহর কসম, আমি তো তোমাকে দেব এমন নিয়ত করিনি । তখন 

আমি এর সমাধানের জন্য নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
কাছে গেলাম তিনি বললেন, ‘হে ইয়াষীদ তুমি যা নিয়ত করেছ 
তাই পাবে আর হে মা‘আন তুমি যা গ্রহণ করেছে তাই তোমার’ ৷’২১৩ 

০ ভাই সকল! যাকাত ততক্ষণ আদায় হবে না যতক্ষণ না তা তার 
সঠিক ও উপযুক্ত স্থান যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে 
দেওয়া হবে। 

০ সুতরাং, আল্লাহ তোমাদেরকে রহমত করুন, তোমরা সকলে 
যাকাতকে তার সঠিক ও যথাযথ স্থানে দেওয়ার জন্য প্রচেষ্টা 
চালাও ও যত্নবান হও; যাতে তোমরা দায়িত্বমুক্ত হও, তোমাদের 
সম্পদ পবিত্র হয়, তোমাদের রবের নির্দেশ বাস্তবায়িত হয় এবং 
তোমাদের সাদাকাসমূহ কবুল হয়। আল্লাহ আমাদের তাওফীক 
দান করুন। আমীন। 
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য, আল্লাহ সালাত 
ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, তার পরিবার- 
পরিজন ও সকল সাহাবীর উপর । 


১৬ বুখারী: ১৪২২ । 
২৮৭ 


অষ্টাদশ আসর 


বদর যুদ্ধ 


সকল প্রশংসা আল্লাহর যিনি শক্তিশালী সুদৃঢ়, পদানতকারী বিজয়ী 
কৰ্তৃত্বশীল, প্রকাশ্য সত্য, মৃদু কান্নার শব্দও যার শ্রবণ থেকে গোপন 
থাকে না, যার মহত্বের কাছে ক্ষমতাধর নরপতিরা হীন হয়ে গেছে। 
তিনি তাঁর প্রজ্ঞা অনুযায়ী ফয়সালা করেন, আর তিনি মহাবিচারক ৷ 
আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ 
নেই, তাঁর কোনো শরীক নেই, তিনি পূর্বের ও পরের সবার ইলাহ । 
আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, যাঁকে 
দিয়ে সাহায্য করেছেন। 

আল্লাহ তাঁর উপর সালাত পেশ করুন, অনুরূপ তার পরিবার- 
পরিজন, সকল সাহাবী এবং কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাদের 
অনুসারীদের সবার উপর । আর তিনি তাদের উপর যথাযথ সালামও 
প্রদান করুন। 

০ সম্মানিত ভাইয়েরা! এ পবিত্র মাসেই আল্লাহ তা'আলা মহান 


২৮৮ 


O 


oO 


বিজয় দান করেছেন। এ কারণেই আল্লাহ তা'আলা এ দিবসকে 
‘ইয়াওমুল ফুরকান’ তথা সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণের দিন 
বলে নাম রেখেছেন; কেননা আল্লাহ তা‘আলা সেদিন তাঁর রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের বিজয়ী এবং কাফির 
ও মুশরিকদের পরাজিত করার মাধ্যমে হক্ক ও বাতিলের পার্থক্য 
সুচিত করেছেন। 

এ মহা বিজয়ের ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় হিজরীর রমযান মাসে 
এ যুদ্ধের কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
এ মর্মে সংবাদ পেলেন যে, আবু সুফিয়ান কুরাইশ কাফিরদের 
একটি বানিজ্য দল নিয়ে সিরিয়া থেকে মঙ্কা ফিরছে। তাই 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 
কুরাইশদের বানিজ্য কাফেলার গতিরোধের জন্য বের হওয়ার 
আহ্বান জানালেন। কেননা কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 
করেছিল। তাদের মাঝে কোনো প্রকার চুক্তি ছিল না। আর 
কাফির কুরাইশরা মুসলিমদেরকে তাদের ঘর-বাড়ি ও ধন-সম্পদ 
হতে বের করে দিয়েছিল এবং ইসলামের সত্যবাণীর দাওয়াতের 
বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ বানিজ্য কাফেলার সাথে যা করার 
ইচ্ছা করেছিলেন তা ছিল যথার্থ। 


২৮০৯ 


০ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ৩১০ এর 
বেশি কিছু সাহাবীকে নিয়ে বদর অভিমুখে রওয়ানা হন। তাদের 
ছিল কেবলমাত্র দুটি ঘোড়া ও সত্তরটি উট; যাতে তারা পালাক্রমে 
চড়ছিলেন। এ যুদ্ধে ৭০ জন মুহাজির এবং অন্যরা আনসার 
মুজাহিদ ছিলেন। তারা বানিজ্য কাফেলা ধরতে চেয়েছিলেন, যুদ্ধ 
করতে চান নি। কিন্তু আল্লাহ তা'আলা অনির্ধারিত সময়ে তাঁর 
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুসলিম ও শত্রুদের মাঝে মুখোমুখি 
দাঁড় করালেন। 
আবু সুফিয়ান মুসলিমদের অবস্থা জানতে পেরে কুরাইশদের 
কাছে এ মর্মে একজন চিৎকারকারী সংবাদবাহক পাঠায় যেন 
কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে তার সাহায্যে এগিয়ে আসে । তাই 
আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে সমুদ্র উপকূল ধরে রওয়ানা 
দিল এবং নিরাপদে পৌঁছে গেল। 

০ কিন্তু কুরাইশ সম্প্রদায়; তাদের কাছে চিৎকারকারীর মাধ্যমে 
সংবাদ পৌঁছা মাত্রই তাদের নেতৃস্থানীয় একহাজার লোক 
সদলবলে যুদ্ধের উদ্দেশ্যে রওয়ানা দিল। তাদের ছিল ১০০টি 
অশ্ব ও ৭০০ উষ্ব। তারা বের হয়েছিল 

(OL Sas GH hf Jac oF S255 EE; UES) 

[Lv :JNN] 


২৯০ 


অহঙ্কার ও লোক দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহর রাস্তা থেকে 
বাধা প্রদান করতে, আর তারা যা করছিল, আল্লাহ তা 
পরিবেষ্টনকারী।’ {সূরা আল-আনফাল, আয়াত: ৪৭} 

তাদের সঙ্গে ছিলো নর্তকী দল, যারা মুসলিমদের বদনামি ও 
বিদ্রপ করে গান গাইছিলো। আবূ সুফিয়ান যখন কুরাইশদের 
যাত্রার কথা জানতে পারল, তখন সে নিজের নিরাপদে ফিরে 
আসার সংবাদ জানিয়ে কুরাইশদের যুদ্ধ ছাড়াই ফিরে যেতে 
অনুরোধ করল । কিন্তু কুরাইশ বাহিনী যুদ্ধ ছাড়া পিছু ফিরে যেতে 
অস্বীকার করল। 

আবু জেহেল বলল, “আল্লাহর শপথ, আমরা যতক্ষণ পর্যন্ত বদর 
প্রান্তরে না পৌঁছব ততক্ষণ ফিরে যাব না। আমরা বদর প্রান্তরে 
তিনদিন অবস্থান করব তথায় উট জবাই করব, খাদ্য খাব, মদ 
পান করব আর তাতে আরব জাতি আমাদের গৌবরগাথা শুনে 
সর্বদা ভয় পাবে”। 

০ অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন 
একত্র করে পরামর্শে বসলেন । তাদের উদ্দেশে তিনি বললেন, 
‘আল্লাহ তা‘আলা আমার সঙ্গে ওয়াদা করেছেন দু’টি দলের 
একটি (মুসলিমদের মাধ্যমে পদানত হবে) হয়তো ব্যবসায়ী 
কাফেলা অথবা অন্যটি সৈন্যবাহিনী ’ 


২৯১ 


* অতঃপর মুহাজির সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু 
‘আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ আপনাকে যে 
ব্যাপারে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য প্রস্তুত হোন। 
আল্লাহর শপথ! আমরা আপনাকে এমন কথা বলব না, যেমন মুসা 
(‘আলাইহিস সালাম) কে তাঁর জাতি বনী ইসরাইল বলেছিল: 
[rt 55 © S325 Ci UL ILE 55 Ef LAITY 
‘হে মুসা! তুমি ও তোমার রব যাও এবং যুদ্ধে অবতীর্ণ হও। 
আমরা এখানে বসে থাকলাম।’ {সূরা আল-মায়িদাহ্‌, আয়াত: ২৪} 
বরং আমরা আপনার ডানে, বামে, সামনে এবং পিছনে যুদ্ধ 
করব। 
* এ কথা শুনে আউস গোত্রের নেতা সা‘দ ইবন মু'আয আল- 
সম্ভবত আপনি আনসারদের ব্যাপারে এ আশংকা করছেন যে, 
তাদের অধিকার আছে তাদের বাড়ী-ঘর থেকে দূরে আপনাকে 
সাহায্য না করার । তাই আমি আনসারদের পক্ষ থেকে বলছি এবং 
তাদের পক্ষ থেকে জবাব দিচ্ছি, যে দিকে আপনি চলুন, যার সঙ্গে 
ইচ্ছা আপনি সম্পর্ক গড়ে তুলুন, যার থেকে ইচ্ছা সম্পর্ক কর্তন 
করুন, আমাদের সম্পদ হতে যা ইচ্ছা গ্রহণ করুন, তন্মধ্য হতে যা 
ইচ্ছা আমাদের দান করুন, আপনি যা আমাদের জন্য ছেড়ে যাবেন 
তার চেয়ে যা আমাদের থেকে গ্রহণ করবেন তা-ই আমাদের নিকট 


২৯২ 


অধিক প্রিয় । আপনি আমাদের যা নির্দেশ দেবেন আমাদের নির্দেশ 
সেখানে আপনার নির্দেশের অনুগামী হবে। আল্লাহর শপথ! আপনি 
অবশ্যই আমরা আপনার সঙ্গে চলব। আর যদি আপনি আমাদের এ 
সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব । আমরা এটা পছন্দ 
করি না যে, আপনি আগামী দিন আমাদের নিয়ে শত্রুদের মোকাবিলা 
করবেন। নিশ্চয় আমরা যুদ্ধে অত্যন্ত ধৈর্যশীল, শত্রুদের মোকাবিলায় 
সত্যের পক্ষে দৃঢ় অবস্থানকারী । আমরা আশা রাখি আল্লাহ আপনাকে 
আমাদের পক্ষ থেকে এমন কিছু দেখাবেন যদ্বারা আপনার চক্ষু 
শীতল হবে। 
০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসার 
সাহাবীদের কথা শুনে খুশি হয়ে সুসংবাদ দিয়ে বললেন: 

el Ele JLT SET ds 1330, 
‘তোমরা চলতে থাক আর সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর শপথ, 
আমি যেন (মুশরিক) গোষ্ঠীর মৃত দেহ পড়ে থাকার জায়গাগুলো 
দেখতে পাচ্ছি’ ২১৪ 


২ দালায়েলুন নাবুওয়াহ: ৩/৩৪। ইবন হিশাম ফিস সীরাহ, ১/৬২৫; ইবন কাসীর, 
আল-বিদায়া ওয়ান নিহায়াহ: ২/৩৯৫ ৷ 
২৯৩ 


০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৈন্যদল 
সাহাবীদের সঙ্গে নিয়ে চললেন এবং বদর কৃপসমূহের কাছের 
পানির কূপের সম্মুখে যাত্রাবিরতি দিলেন হুবাব ইবনুল মুনযির 
‘আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল! এটা কি 
এমন স্থান যেখানে অবস্থানের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, যা 
থেকে আমাদের এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই; নাকি এটা 
যুদ্ধ সংক্রান্ত কর্মকৌশল ও অভিমত? 
উত্তরে তিনি বললেন, বরং এটা যুদ্ধ সংক্রান্ত কৌশল ও সিদ্ধান্ত । 
এটা তো ভালো স্থান নয়, তাই আমাদেরকে কুরায়েশের 
নিকটবর্তী কূপের নিকট নিয়ে চলুন। সেখানে আমরা অবস্থান 
করব এবং এর পিছনের কূপগুলো নষ্ট করব। অতঃপর সে 
কূপের কাছে হাওজ বানিয়ে তা পানি দিয়ে পূর্ণ করে রাখব, ফলে 
না।*৫ 


২৫ সীরাতে ইবন হিশাম: ১/৬২০; বিদায়া ওয়ান নিহায়া: ৩/১৬৭; যাদুল মা‘আদ 
৩/১৭৫। 
২৯৪ 


এ মতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ 
করলেন। এরপর তারা সেখান থেকে রওয়ানা হয়ে মদীনার দিক 
থেকে নিকটবর্তী ‘উদওয়াতুদ দুনিয়া’তে (উপত্যকার নিকটবর্তী 
অংশে) অবতরণ করলেন, অন্য দিকে কুরাইশরা মঙ্ধার দিক 
থেকে ‘উদওয়াতুল কুসওয়া’তে (উপত্যকা থেকে দূরের অংশে) 
অবস্থান করল । ওই রাতেই আল্লাহ তাআলা এমন মুষলধারে 
বৃষ্টি বর্ষণ করলেন যা কাফিরদের জন্য বিরাট বিপদ ও দুর্দশার 
কারণ হয়ে দাঁড়ায়, তাদের মাটি কাদা ও পিচ্ছিল হয়ে পড়ে। 
ফলে তারা সম্মুখে অগ্রসর হতে পারেনি। অপরদিকে বৃষ্টি 
মুসলিমদের জন্য খুব হান্কা ছিল ফলে তা তাদেরকে পবিত্র করল 
এবং তাদের যমীনকে চলাচল উপযোগী করে দিল, বালুকে শক্ত 
করল, অবস্থানকে অনুকুল করল এবং পদসমূহে স্থিরতা প্রদান 
করল। 

ওয়াসাল্লামের জন্য উঁচু স্থানে একটি তাঁবু বানালেন, যেখান থেকে 
যুদ্ধের ময়দান দেখা যায়, তিনি সেখানে অবস্থান করেছিলেন। 
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 
ময়দানে চলতে থাকলেন এবং মুশরিকদের পতনের স্থল ও 


২৯৫ 


বলছিলেন, “আল্লাহ চাহেত এটা অমুকের পতিত হওয়ার জায়গা, 
এটা অমুকের মৃত্যুস্থান।” পরবর্তীতে দেখা গেল যে, রাসূলের 
ইঙ্গিতের জায়গা থেকে এ লোকদের মৃত্যু সামান্যও হেরফের 
হয়নি ।*১১ ৷ 
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবী 
মুসলিম মুজাহিদ এবং কাফির কুরাইশদের দিকে তাকালেন। 
আল্লাহর কাছে দু'হাত তুলে দো‘আ করে বললেন, “হে আল্লাহ! এ 
কাফির কুরাইশ দল অহংকার ও গর্বোদ্ধত হয়ে এখানে এসেছে 
তাদের যাবতীয় সৈন্য-সামন্ত নিয়ে, আপনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা 
করছে এবং আপনার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করছে। হে আল্লাহ! 
এ কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন, যার সাহায্যের 
প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন। হে আল্লাহ! আপনি যে 
প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তাবায়ন করুন৷ হে আল্লাহ আমি আপনার 
প্রদত্ত প্রতিশ্র্ত ও অঙ্গিকারের বাস্তবায়ণ চাই। হে আল্লাহ, আপনি 
যদি চান তো আপনার ইবাদত করা হবে না । হে আল্লাহ! যদি এ 
মুসলিম দলকে আপনি ধ্বংস করে দেন, তাহলে আজ থেকে 
আপনার ইবাদত করার মত কেউ থাকবে না।” **৭ 


১৬ আহমাদ ১/১১৭; অনুরূপ মুসলিম: ১৭৭৯ ৷ 
২১৭ মুসলিম : ১৭৬৩ 


২৯৬ 


০ মুসলিমগণ স্বীয় রবের কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং তাঁর 
কাছে উদ্ধার কামনা করলেন ৷ তখন আল্লাহ তা‘আলা মুসলিমদের 
ডাকে সাড়া দিলেন। 

3 BE ls SMES cs SKA JS 22 IY 

DEO IE Eh SCENT SHS SE CEM Sal 

© oi Lt BS A255 HT BLS 5 A BUI if 

[Nt ac JNU {OO LE SIE Se AS) TRE — 
স্মরণ কর, যখন আপনার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ 
করেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি সুতরাং যারা ঈমান 
এনেছে তোমরা তাদেরকে অনড় রাখ। অচিরেই আমি ভীতি ঢেলে 
দেব তাদের হৃদয়ে যারা কুফরী করেছে। অতএব তোমরা আঘাত 
কর ঘাড়ের উপরে এবং আঘাত কর তাদের প্রত্যেক আঙুলের 
অগ্রভাগে। এটি এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের 
বিরোধিতা করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের 
বিরোধিতা করবে, তবে নিশ্চয় আল্লাহ্‌ শান্তি দানে কঠোর । এটি 
আযাব, সুতরাং তোমরা তা আস্বাদন কর। আর নিশ্চয় কাফিরদের 

জন্য রয়েছে আগুনের আযাব।’ {সূরা আল-আনফাল, আয়াত: ১২- 

১৪} 

অতঃপর দু’টি দল (মুসলিম ও মুশরিক) পরস্পর মুখোমুখি হল এবং 

যুদ্ধ চলতে থাকল এবং প্রচণ্ড রূপ লাভ করল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

২৯৭ 


আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে অবস্থান করলেন। তার সঙ্গে ছিলেন 

আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু ও সা'দ ইবন মু‘আয রাদিয়াল্লাহু 

‘আনহু ৷ তারা দু'জনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 

পাহারা দিচ্ছিলেন । এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 

স্বীয় রবের নিকট দীর্ঘ সময় পর্যন্ত কাতর প্রার্থনা জানালেন, সাহায্য 

ও বিজয়ের প্রার্থনা করলেন, উদ্ধার চাইলেন। তারপর রাসূল 

সামান্যতম সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হলেন, তারপর এ অবস্থা থেকে 

বের হয়ে বললেন, “অবশ্যই কাফিররা পরাজিত হবে এবং পৃষ্ঠদেশ 

দেখিয়ে পলায়ন করবে” [সূরা আল-কামার: ৪৫] 

০ আর তিনি মুসলিম যোদ্ধাদের যুদ্ধের প্রতি উৎসাহ দিয়ে বললেন, 
“ওই সত্তার শপথ! যার হাতে মুহাম্মদের প্রাণ, আজ যে ব্যক্তি 
ধৈর্যধারণ করে সওয়াবের আশায় সামনে অগ্রসর হয়ে পৃষ্ঠদেশ 
প্রদর্শন না করে যুদ্ধ করে মারা যাবে, নিশ্চয়ই আল্লাহ তাকে 
জান্নাতে প্রবেশ করাবেন।” এ কথা শুনে ‘উমাইর ইবনুল হুমাম 
কিছু খেজুর; যা তিনি খাচ্ছিলেন; তিনি বলতে লাগলেন: হে 
আল্লাহর রাসূল! জান্নাত কি আকাশ ও জমিন পরিমাণ প্রশস্ত? 


১৮ দেখুন, বুখারী; ৩৯৫৩। 
২৯৮ 


উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। 
তখন ‘উমাইর রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, বিরাট ব্যাপার, বিরাট 
ব্যাপার, হে আল্লাহর রাসূল! আমার মাঝে আর জান্নাতে প্রবেশের 
মাঝে পার্থক্য এতটুকুই যে, ওই কাফিররা আমাকে হত্যা করবে। 
আমি যদি এ খেজুরগুলো খাওয়া শেষ করা পরিমান সময় জীবিত 
থাকি তাহলে তো অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে, এ 
কথা বলেই তিনি খেজুরগুলো নিক্ষেপ করে যুদ্ধে অংশগ্রহণ 
করলেন এবং নিহত হলেন, আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হোন। ** 
০ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি বা 
পাথর নিয়ে কাফির দলের প্রতি ছুঁড়ে মারলেন, রাসূলের নিক্ষিপ্ত 
পাথর তাদের সকলের চোখে বিদ্ধ হল। তাদের সকলের চোখেই 
সেটা পূর্ণ করে দিল, তারা তাদের চোখের মাটি ছাড়াতে ব্যস্ত 
হয়ে পড়ল; যা ছিল আল্লাহর নিদর্শনসমূহের একটি নিদর্শন। 
ফলে মুশরিক সৈন্যদের পরাজয় হল এবং তারা যুদ্ধের মাঠ 
ছেড়ে পৃষ্ঠদেশ প্রদর্শন করে পলায়ন করল। আর মুসলিমগণ 
তাদের পিছ্ধু নিয়ে তাদের হত্যা ও বন্দি করা অব্যাহত রাখল। 
এভাবে তাদের ৭০ জন কাফির নিহত ও ৭০ জন বন্দি হল। 
নিহতের মধ্যকার ২৪ জন কাফির কুরাইশ নেতৃবৃন্দকে বদরের 


২» মুসলিম: ১৯০১। 


২০৯৯ 


একটি নর্দমাক্ত কূপে নিক্ষেপ করা হলো। এদের মধ্যে ছিল আবূ 

জাহল, শায়বা ইবন রবী‘আ ও তার ভাই ‘উতবা এবং তার ছেলে 

অলীদ ইবন ‘উতবা। 
* সহীহ বুখারীতে ‘আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কেবলামুখী 
হয়ে কাফির কুরাইশদের এ চারজনের বিরুদ্ধে বদ দো'আ 
করেছিলেন” ইবন মাস‘উদ বলেন, আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে 
বলছি, নিশ্চয়ই আমি এ কাফির কুরাইশ নেতৃবৃন্দকে মৃত দেখতে 
পেয়েছি; সূর্য তাদের চেহারাগুলোকে পরিবর্তন করে দিয়েছিল । আর 
সেদিন খুব গরম ছিল।” ২২০ 
* অনুরূপভাবে বুখারীতে আবূ তালহা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
২৪ জন কুরাইশ নেতৃবৃন্দকে বদরের নিকৃষ্ট কূপের মধ্যে ফেলতে 
নির্দেশ দিয়েছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
নিয়ম ছিল যে, তিনি কারও উপর বিজয়ী হলে সেখানে তিন দিন 
অবস্থান করতেন। সে অনুসারে বদরের তৃতীয় দিনে তিনি তাঁর 
বাহন প্রস্তুতের নির্দেশ দিলেন, তা বাঁধা হলে তিনি চলতে লাগলেন 
সাহাবীগণ তাঁর পিছু নিলেন। অবশেষে তিনি কূপের পার্শ্বদেশে 


২২০ বুখারী; ৩৯৬০ । 


দাঁড়ালেন এবং প্রত্যেকের নাম ও পিতার নাম ধরে ডাকলেন এবং 
আজ তোমাদের জন্য কি এটা আন্দদায়ক হত না, যদি তোমরা 
আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করতে? আমাদের রব আমাদের 
বিজয় দান করার ব্যাপারে যে ওয়াদা করেছিলেন, তা আমরা যথার্থ 
পেয়েছি। তোমরা কি তোমাদের রবের ওয়াদা পেয়েছ? ‘উমার 
রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এমন 
লোকদের সঙ্গে কি কথা বলছেন যাদের দেহ আছে কিন্তু আত্মা 
নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
HULL SE LE 
ওই সত্তার শপথ! যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি তাদের সঙ্গে যা 
বলছি, তোমরা তা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না।” ২২ 
০ আর বন্দীদের ব্যাপার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
তাদের ব্যাপারে সাহাবীদের পরামর্শ চাইলেন সা'দ ইবন মু‘আয 
খারাপ মনে হয়েছে, তাই তিনি বললেন, এটাই সর্বপ্রথম ঘটনা 
যা আল্লাহ মুশরিকদের উপর ঘটিয়েছেন। আর যুদ্ধে রক্ত 


২ বুখারী: ৩৯৭৬ । 


৩০১ 


প্রবাহিত করে দেওয়া আমার কাছে তাদেরকে জীবিত রাখার 
চেয়েও বেশি প্রিয় 
করে হত্যা করব। অতএব আলীকে (রাদিয়াল্লাহু ‘আনহু) আকীলের 
ব্যাপারে নির্দেশ দিন, তিনি যেন তাকে হত্যা করেন । আর আমাকে 
অমুকের (যিনি তার আত্মীয় ছিলেন তার) ব্যাপারে অনুমতি দিন তার 
ঘাড়ে আমি এখনিই আঘাত হানব। কেননা এরা সকলেই কাফির 
নেতৃবৃন্দ ও প্রধান ব্যক্তিবর্গ ৷” 
* আর আবূ বকর রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, “এরা তো আমাদেরই 
চাচাতো ভাই, আমাদেরই গোষ্ঠীর লোক। তাই আমি মনে করি, 
তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হোক এতে করে কাফিরদের 
উপর আমাদের ক্ষমতা বৃদ্ধি পাবে, তাছাড়া হতে পারে তাদেরকে 
আল্লাহ ইসলামের প্রতি হেদায়াত করবেন” *২২ 
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিময় (মুক্তিপণ) 
গ্রহণ করলেন। তাদের সর্বোচ্চ বিনিময়ের পরিমাণ ছিল ৪০০০ 
দিরহাম থেকে শুরু করে ১০০০ দিরহাম পর্যন্ত। 


২২২ দেখুন, মুসলিম: ১৭৬৩ ৷ 


৩০২ 


পড়া-লেখা করানোর মাধ্যমে মুক্তিপণ আদায় করল। 

- কেউ মুক্তি পেল কুরাইশের কাছে বন্দি মুসলিমের মুক্তির 
বিনিময়ে । 
কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করলেন। 

- আবার কাউকে তিনি বিশেষ স্বার্থের কারণে দয়া করে বিনা 
বিনিময়েই মুক্ত করে দিলেন। 

[7] এ হচ্ছে বদর যুদ্ধ । যে যুদ্ধে অল্প সংখ্যক সৈন্যবাহিনী বেশি 
সংখ্যক সৈন্যবাহিনীর ওপর বিজয় অর্জন করেছিল। 

[idle MCER SEL HJ GS HES) 

‘একটি দল লড়াই করছিল আল্লাহর পথে এবং অপর দলটি 
কাফির ৷ {সূরা আলে ইমরান, আয়াত: ১৩} 
অল্প সংখ্যক লোকের দলটি বিজয় অর্জন করেছিল। কেননা 
তারা আল্লাহর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত ছিল। তারা আল্লাহর 
দ্বীনের কালেমা বুলন্দ করার জন্য ও আল্লাহর দ্বীনের পক্ষে 
প্রতিরোধ করার জন্য যুদ্ধ করেছিল । ফলে মহান আল্লাহ তাদের 
বিজয় দান করেছিলেন। অতএব হে মুসলিম ভাইসব! আপনারা 
দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থাকুন; যাতে আপনাদের শত্রুদের ওপর 
বিজয়ী হতে পারেন এবং ধৈর্য ধারণ করুন, অপরকে ধৈর্য 


৩০৩ 


ধারণের উপদেশ দিন, স্থির থাকুন এবং আল্লাহর তাকওয়া 
অবলম্বন করুন । আশা করা যায় আপনারা সফল হবেন। 
আমাদেরকে আপনার দ্বীনের সাহায্যকারী এবং আপনার দ্বীনের দা*ঈ 
আমাদেরকে এ দ্বীনের ওপর অটল রাখুন। 
আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ 
ও তার পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর । 


৩০৪ 


উনবিংশ আসর 
মক্কা বিজয় 
আল্লাহ এ নগরকে সম্মানিত করুন 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সবকিছু সৃষ্টি করেছেন অতঃপর 
তা পরিমিত করেছেন । প্রতিটি সৃষ্টির অবতরণস্থূল ও বের হওয়ার 
স্থান জেনেছেন, তিনি যা চেয়েছেন তা লাওহে মাহফুজে সন্নিবেশিত 
করেছেন এবং লিখে রেখেছেন। সুতরাং তিনি যা সামনে নিতে 
চাইবেন তা কেউ পেছাতে সক্ষম হবে না, আর তিনি যা পিছনে 
ফেলবেন তা কেউ এগিয়ে দিতে পারবে না। তিনি যাকে অপমান 
করবেন তার কোনো সাহায্যকারী নেই, আর তিনি যার সাহায্য 
করবেন তার কোনো অপমানকারী নেই । রাজত্ব, স্থায়ী অস্তিত্ব, সম্মান 
ও প্রতিপত্তিতে তিনি একক, সুতরাং যে কেউ এগুলোতে তার সাথে 
দ্বন্দ্বে লিপ্ত হবে তাকে তিনি তুচ্ছ বানিয়ে ছাড়বেন সর্বজ্ঞ, সবিশেষ 
অবহিত সুতরাং তাঁর কাছে বান্দা যা গোপন বা লুকিয়ে রাখবে তা 
কোনোভাবেই গোপন থাকবে না। আমি তাঁর প্রশংসা করছি তাঁর 
সকল নেয়ামতের উপর যা তিনি আমাকে প্রাধান্য দিয়ে প্রদান 
করেছেন এবং সহজলভ্য করে দিয়েছেন। 


৩০৫ 


আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ 
নেই, তাঁর কোনো শরীক নেই, অপরাধীর তাওবা কবুল করেছেন, 
তাকে তার গুনাহ থেকে মুক্ত করেছেন এবং তাকে ক্ষমা করেছেন। 
আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল; যার 
মাধ্যমে তিনি হেদায়াতের পথ স্পষ্ট করে দিয়েছেন এবং আলোকিত 
করেছেন। আর তার মাধ্যমে শির্কের অন্ধকার ও তমাসা দূর 
করেছেন। আর তিনি তাঁর হাতে মন্ধা বিজয়ের গৌরব তুলে 
দিয়েছেন, ফলে আল্লাহর ঘর থেকে মূর্তি দূর করেছেন এবং ঘরকে 
পবিত্র করেছেন। 

আল্লাহ তা'আলা তার উপর সালাত পেশ করুন, তাঁর পরিবার- 
পরিজনের উপর, অনুরূপ তাঁর সৎকর্মশীল সম্মানিত সাহাবীগণের 
উপর, আর তাঁদের সুন্দর অনুসারীর উপর, যতদিন চাঁদের পূর্ণতা ও 
সুক্মতা চলবে ততদিন পর্যন্ত । আর আল্লাহ তাদের উপর যথাযথ 
সালামও প্রদান করুন। 


০ প্রিয় ভাইয়েরা! যেমনিভাবে এ রমযান মাসে বদর প্রান্তে যুদ্ধ 
অনুষ্ঠিত হয়েছে; যাতে ইসলামকে বিজয়ী করা হয়েছে এবং তার 
মিনার বুলন্দ হয়েছে, তেমনিভাবে অষ্টম হিজরীর এ মাসে 
নিরাপদ নগরী মক্কা বিজয়ের যুদ্ধও অনুষ্ঠিত হয়েছে। এ বিজয়ের 
মাধ্যমে আল্লাহ তা‘আলা মক্কা নগরীকে শির্কমুক্ত ইসলামী শহরে 


৩০৬ 


পরিণত করেন । যেখানে শির্কের পরিবর্তে একত্ববাদ প্রতিষ্ঠা লাভ 
করে। কুফরীর পরিবর্তে ঈমান, অহংকারের পরিবর্তে ইসলাম 
তথা আত্মসমর্পন প্রতিষ্ঠিত হয়। এক মহাপ্রতাপশীল আল্লাহর 
ইবাদত ঘোষিত হলো, শিকী মুৰ্তিগুলো এমনভাবে ভেঙে ফেলা 
হলো যে সেগুলো আর কোনোদিন জোড়া লাগেনি। 

০ এ মহান বিজয়ের কারণ সম্পর্কে বলা হয়, যখন ৬ষ্ঠ হিজরীতে 
হুদায়বিয়া প্রান্তরে কুরাইশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের মাঝে সন্ধি হয়, তখন কেউ স্বেচ্ছায় রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হল আবর কেউ 
কুরাইশের দলভুক্ত । খুযা‘আ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের দলে যোগ দিল এবং বনু বকর কুরাইশের দলে 
যোগ দিল । *২* 

এ গোত্রদ্ধয়ের মাঝে জাহেলিয়্যাতের যুগে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল। বনু 
বকর এ সন্ধির সুযোগকে কাজে লাগাল এবং খুযা'আর ওপর 
নিরাপদ অবস্থায় হামলা করে বসল । কুরাইশরা গৌপনে তাদের 
দলভুক্ত বনু বকরকে জনশক্তি ও অস্ত্র দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত খুযা'আকে আক্রমণে সাহায্য 
করল । অতঃপর খুযা‘আ গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ 


২২৬ দেখুন, যাদুল মা‘আদ ২/৩৯৪, ৩৯৮ । 
৩০৭ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বনু বকরের 
কার্যক্রম ও কুরাইশের সাহায্য সম্পর্কে তাঁকে অবহিত করল। 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আমি 
অবশ্যই তোমাদের পক্ষ হয়ে তোমাদের থেকে প্রতিরোধ করব 
যেভাবে আমি নিজের ব্যাপারে প্রতিরোধ করে থাকি।” 

কিন্তু কুরাইশ; তারা বিপদ আঁচ করতে পারল ও কিংকৰ্তব্যবিমূঢ় 
হলো, তারা বুঝতে পারল যে, তারা তাদের এসব কর্মকাণ্ডের 
মাধ্যমে হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে ফেলেছে । তাই তারা তাদের 
আবু সুফিয়ানকে সন্ধি পুনর্বহাল ও মেয়াদ বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো । আবু সুফিয়ান 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এ ব্যাপারে 
কথা বলল । কিন্তু রাসূল তার কথার কোনো উত্তর দিলেন না। 
এরপর সে আবূ বকর ও উমর রাদিয়াল্লাহু ‘আনহুমার সাথে কথা 
বলল; যাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
কাছে সুপারিশ করে কিন্তু তাতেও সে সফল হতে পারলো না, 
তারপর সে আলী রাদিয়াল্লাহু ‘আনহুর সুপারিশ চেয়েও কাজ হল 
না। তখন আবু সুফিয়ান আলী রাদিয়াল্লাহু ‘আনহুকে বলল, হে 
হাসানের পিতা! তোমার কী অভিমত? তখন তিনি বললেন, আমি 
এমন কিছু দেখি না যা তোমার কাজে আসবে। কিন্তু তুমি বনী 
কেনানার সর্দার । তুমি যাও আর লোকদেরকে নিরাপত্তা ও আশ্রয় 


৩০৮ 


দাও ৷ আবু সুফিয়ান বলল, আপনি কি মনে করেন এটা আমার 
কোনো কাজে আসবে? উত্তরে আলী রাদিয়াল্লাহু ‘আনহু বললেন: 
না, আল্লাহর শপথ! কিন্তু এ-ছাড়া অন্য কিছু তোমার জন্য আমি 
পাচ্ছি না। অতঃপর আবু সুফিয়ান তা-ই করল এবং কুরাইশদের 
কাছে ফিরে গেল। তখন কুরাইশের লোকেরা বলল, তোমার 
অভিযানের সংবাদ কী? আবূ সুফিয়ান বলল, আমি মুহাম্মাদের 
কাছে গিয়েছি এবং কথাবার্তা বলেছি। আল্লাহর কসম তিনি 
কোনো উত্তর দেন নি। অতঃপর আমি ইবন আবি কুহাফা (আবু 
বকর) ও ইবনুল খাত্তাবের কাছে গিয়েছি, তার থেকেও কোনো 
ভালো কিছু পাইনি । অতঃপর আমি আলীর কাছে গিয়েছি, তিনি 
আমাকে একটি বিষয়ে পরামর্শ দিয়েছেন; যা আমি করেছি । আমি 
মানুষদেরকে পরস্পরের থেকে নিরাপত্তা ও আশ্রয় দিয়েছি। 
তখন তারা বলল, মুহাম্মদ কী এ ব্যাপারে অনুমতি দিয়েছেন? সে 
বলল, না। তখন তারা বলল, তুমি ধ্বংস হও, তুমি কোনো কাজ 
করতে পারো নি। বরং সে (আলী) তোমার সঙ্গে তামাশা 
করেছে। 

এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর 
সাহাবীগণকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার হুকুম দিলেন তাদেরকে তাঁর 
ইচ্ছা সম্পর্কে অবহিত করলেন। আর তিনি তাঁর চারপাশের 
গোত্ৰসমূহকেও যুদ্ধের জন্য বের হওয়ার আহ্বান জানালেন। 


৩০৯ 


এরপর এ বলে দো'আ করলেন, “হে আল্লাহ! কুরাইশ 
গুপ্ততরদের কাছে আমাদের এ সংবাদ পৌঁছা বন্ধ কর, যাতে 
আমরা হঠাৎ করে তাদের দেশে পৌঁছুতে পারি” ২২৪ 

০ তারপর তিনি মদীনা থেকে প্রায় দশ হাজার যোদ্ধা সাহাবী নিয়ে 
বের হলেন। আর আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুমকে মদীনার 
দায়িত্ব প্রদান করেন। 

০ পথিমধ্যে তিনি যখন ‘জুহফা'য় ছিলেন, তখন তাঁর চাচা আব্বাস 
রাদিয়াল্লাহু ‘আনহুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল, তিনি সপরিবারে 
ইসলাম গ্রহণ করে হিজরত করে মদীনা আসছিলেন। অতঃপর 
যখন তিনি আবওয়া নামক স্থানে পৌঁছলেন তখন রাসূলের চাচা 
আবু সুফিয়ান ইবনুল হারেস ইবনে আবদিল মুত্তালিব ও তাঁর 
ফুফাতো ভাই আবদুল্লাহ ইবন আবি উমাইয়্যা তার সাথে সাক্ষাৎ 
করলেন তারা উভয়েই ছিল তাঁর ঘোর শত্রু; কিন্তু তারা উভয়ে 
ইসলাম গ্রহণ করল । রাসূল তাদের ইসলাম গ্রহণ মেনে নিলেন। 
করি তিনি হামযার স্থলাভিষিক্ত হবেন” ৷ ২২৫ 


২৬ সীরাতে ইবনে হিশাম ২/৩৮৯ । 
২২৫ ঢ্খুন, যাদুল মা‘আদ: ৩/৪০১। 
৩১০ 


০ তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মক্কার 
নিকটবর্তী “মাররুষ যাহরান” নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি 
সৈন্য বাহিনীকে আগুন জ্বালাতে নির্দেশ দিলেন, তারা ১০,০০০ 
আগুনের চুলা জ্বালালেন। আর মুসলিম সেনাবাহিনীর প্রহরায় 
‘আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খচ্চরে 
আরোহণ করে এমন এক ব্যক্তিকে তালাশ করতে লাগলেন যে 
কুরাইশদের কাছে এ সংবাদ নিয়ে যাবে যে, তারা যেন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে যুদ্ধ 
পরিহার করে নিরাপত্তা চায় । যাতে মক্কায় যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত 
না ঘটে । আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু চলতে চলতে হঠাৎ আবু 
সুফিয়ান (ইবনে হারব) এর কথার আওয়াজ শুনলেন, সে বুদাইল 
ইবন ওয়ারাকাকে বলছে, “গত রাতের মতো এত আগুন 
প্ৰজ্বলিত হতে আমি আর কখনো দেখিনি তখন বুদাইল বলল, 
এ তো খোযা‘আ গোত্র । আবু সুফিয়ান বলল, খোযা‘আরা তো 
এরচেয়ে অনেক কম ও হীন লোক আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু 
আবু সুফিয়ানদের আওয়াজ বুঝতে পেরে ডাকলেন, আবূ 
সুফিয়ান বলল, হে আবূল ফযল! তোমার কী হয়েছে? আব্বাস 
মাঝে উপস্থিত । আবূ সুফিয়ান বলল, এখন আমি কী করব? 


৩১১ 


আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আমার সঙ্গে চল, আমি 
তোমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে 
যাব এবং তোমার জন্য নিরাপত্তা চাইব। এরপর আব্বাস 
ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন । তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু সুফিয়ান তোমার জন্য 
ংস, এখনো কি তোমার বুঝে আসেনি যে, আল্লাহ তা'আলা 
ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই? উত্তরে আবূ সুফিয়ান 
বলল, আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক! আপনি 
কতই না সহিষ্ণু, সম্মানিত ও আত্মীয়পরায়ণ। আমি ভালোভাবে 
জানি যে, যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকত, তাহলে এখন সে 
আমার কাজে লাগত। 
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 
কি এখনো বুঝতে পারোনি যে আমি আল্লাহর রাসূল? এ কথা 
শুনে আবূ সুফিয়ান ইতস্তত করতে লাগলেন তাকে উদ্দেশ করে 
আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, তোমার জন্য ধ্বংস; ইসলাম 
গ্রহণ কর এরপর আবু সুফিয়ান কালেমায়ে শাহাদাৎ পাঠ করে 
ইসলাম গ্রহণ করলেন ৷’ ২২৬ 


২২৬ দেখুন, সহীহ বুখারী; ৪২৮০; যাদুল মা‘আদ: ৩/৪০১, ৪০৩। 
৩১২ 


০ পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আব্বাস 
নিয়ে পাহাড়ের সংকীর্ণ উপত্যকায় অবস্থান করেন এবং মানুষ 
যেন তার পাশ দিয়ে যাতায়াত করে। এরপর তার পাশ দিয়ে 
বিভিন্ন গোত্রের লোকজন তাদের ঝান্ডাসহ অতিক্রম করতে 
লাগল। যে গোত্রই অতিক্ৰম করত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু 
‘আনহু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুকে গোত্রের পরিচিতি সম্পর্কে 
‘আমাদের মাঝে ও তাদের কী হলো’? ইতোমধ্যে একটি কাফেলা 
তার মুখোমুখি হলে আবু সুফিয়ান জিজ্ঞাসা করলেন এরা কারা? 
আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, এরা হলো মদীনার আনসার, 
তাদের নেতা হলেন সাদ ইবন উবাদা রাদিয়াল্লাহু ‘আনহু তার 
সঙ্গেই ঝান্ডা ছিল, যখন সা'দ রাদিয়াল্লাহু ‘আনহু তার পাশাপাশি 
আসলেন, তখন তিনি বললেন, হে আবু সুফিয়ান! আজকের দিন 
ধ্বংসযজ্ঞের দিন, আজ কা'বায় রক্তপাত হালাল করা হয়েছে। 

০ অতঃপর ছোট অথচ সম্মানিত একটি কাফেলা এলো যাদের 
মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবায়ে 
কিরামও ছিলেন। তাদের ঝান্ডা ছিল যুবায়ের ইবন ‘আওয়াম 
রাদিয়াল্লাহু ‘আনহুর হাতে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 


৩১৩ 


ওয়াসাল্লাম আবূ সুফিয়ানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আবু সুফিয়ান 
তখন তাকে সা‘দ ইবন ‘উবাদা রাদিয়াল্লাহু যা বলেছিলেন সে 
সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: 

ESA i B55 LAS as DUES EHS LSI SL SHS) 


‘সা‘দ ভুল বলেছে, বরং আজ এমন এক দিন যাতে আল্লাহ তা‘আলা 
কা'বাকে সম্মানিত করেছেন। আজ কা'বাকে গিলাফাচ্ছাদিত করা 
হবে ২২৭ 

০ অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সা'দ 
হাতে দেয়ার নির্দেশ দিলেন। তিনি লক্ষ্য রাখছিলেন যে যখন 
ঝান্ডাটা তার ছেলের হাতে দেয়া হচ্ছিল তখন তা সম্পূর্ণরূপে 
সা'দ রাদিয়াল্লাহু ‘আনহুর হস্তচ্যুত হয় নি। 

০ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর 
হলেন, তিনি তাঁর ঝাণ্ডাটি ‘হাজুন’ নামক স্থানে স্থাপন করতে 
বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
দৃঢ়পদে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করছিলেন। তিনি সেখানে 
আল্লাহ তা'আলার প্রতি বিনীত হয়ে মাথা ঝুঁকিয়ে প্রবেশ 


২২৭ বুখারী: ৪২৮০ । 


৩১৪ 


করছিলেন। এমনকি তাঁর মাথা বাহনের সঙ্গে মিশে যাচ্ছিল এবং 
তিনি উঁচু আওয়াজে বার বার পড়ছিলেন: 
[NANO EL EE DEEL 
‘নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি।’ { সূরা আল-ফাতহ, 
আয়াত: ১} 
তিনি মঙ্কা নগরীর এক প্রান্তে খালিদ ইবন ওয়ালিদ রা. এবং 
অন্য প্রান্তে যোবায়ের ইবন ‘আওয়াম রা. কে প্রেরণ করে এ 
ঘোষণা দিতে বললেন, “যে ব্যক্তি মাসজিদে হারাম তথা 
বায়তুল্লাহতে প্রবেশ করবে, সে নিরাপদ ৷ যে আবু সুফিয়ানের 
ঘরে প্রবেশ করবে সে নিরাপদ । আর যে ব্যক্তি নিজের ঘরে 
প্রবেশ করে দরজা বন্ধ করবে সেও নিরাপদ ।” ২২ 
০ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর 
হয়ে মসজিদে হারামে প্রবেশ করে তিনি তার বাহনের উপর 
থেকেই তাওয়াফ করলেন তখন বাইতুল্লাহর পাশে ৩৬০টি মূর্তি 
ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে থাকা 
ধনুকের অগ্রভাগ দিয়ে মূর্তিপগুলোর গায়ে আঘাত করে তিরস্কার 
করে বলছিলেন: 
A: © B55 SE Pal 6 be F555 Hy 


A বুখারী: ৪২৮০ ৷ 


৩১৫ 


হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত 
হওয়ারই ছিল’। {সূরা বানী ইসরাঈল, আয়াত: ৮১} আরও পড়লেন, 
[All © Lai LG fe be LG EE 
‘সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু 
পুনরাবৃত্তিও করতে পারে না’।” {সূরা সাবা’, আয়াত: ৪৯} আর তখন 
মূর্তিগুলো আপনা আপনি মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল । ২২৯ 
০ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কা'বার ভিতরে 
প্রবেশ করলেন। তিনি সেখানে কিছু ছবি দেখতে পেলেন। তিনি 
সেগুলোকে মিটিয়ে দেবার নির্দেশ দিলে তা নিশ্চিহ্ন করা হলো। 
তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন; সালাত শেষ 
করার পর তিনি কাবার বিভিন্ন দিকে ঘুরে ফিরে দেখলেন এবং 
সবদিকে তাওহিদের বাণী উচ্চারণ করলেন। তারপর তিনি 
বায়তুল্লাহর দরজার উপর আসলেন, আর কুরাইশরা ছিল তাঁর 
নীচে; তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কি করেন 
তা প্রত্যক্ষ করার অপেক্ষায় ছিল । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম কা‘বার দরজার দুপাল্লা ধরে বললেন: 
একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই৷ তাঁর 


২৯ বুখারী: ৪২৮৭; মুসলিম: ১৭৮১। 


৩১৬ 


প্রশংসা, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান ৷ তিনি স্বীয় ওয়াদা সত্য 
করে দেখিয়েছেন। স্বীয় বান্দার সাহায্য করেছেন। একাকী সমস্ত 
শত্ৰু বাহিনীকে পরাজিত করেছেন । হে কুরাইশ সম্প্রদায়! আল্লাহ 
তা'আলা তোমাদের থেকে জাহিলিয়্যাতের অহমিকা ও 
পূর্বপুরুষদের নিয়ে অহংকার দূর করে দিয়েছেন। সকল মানুষ 
আদম ‘আলাইহিস সালাম থেকে জন্ম নিয়েছে। আর আদম 
‘আলাইহিস সালাম মাটির তৈরি। 
BE GA ls $5 2 PAS L) না এ) 
SEN O HE LE MI LEB Ls Lt Bid 
[NY 
‘হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি 
করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি; 
যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার । তোমাদের মধ্যে আল্লাহর 
কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক 
তাকওয়াসম্পন্ন । নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত ৷” [সূরা 
আল-হুজুরাত, আয়াত ১৩] 
তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে 
কুরাইশ সম্প্রদায়! আমার সম্পর্কে তোমাদের কী ধারণা? আমি 
তোমাদের সঙ্গে কেমন আচরণ করব? তারা বলল, আমরা শুধু 
উত্তমই আশা করি, সম্মানিত ভাই এবং সম্মানিত ভাতু 


৩১৭ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের 

উদ্দেশে বলেছিলেন: 

[Akl (nl HUGE Bl Lil CY 

‘আজ তোমাদের প্রতি কোনো ভরৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা 

করুন {সূরা ইউসুফ, আয়াত: ৯২} তোমরা যাও, তোমরা মুক্ত 

তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না৷’ ২% 

০ মক্কা বিজয়ের দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। প্রথমে আল্লাহ 
তা'আলার প্রশংসা ও স্তুতি পেশ করলেন এরপর বললেন, 
“নিশ্চয় আল্লাহ তা‘আলা মন্কা নগরীকে সম্মানিত করেছেন। 
কোনো মানুষ তা সম্মানিত ঘোষণা করে নি। সুতরাং যে ব্যক্তি 
আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে, তার জন্য এখানে 
রক্তপাত এবং গাছ কর্তন করা বৈধ নয়। সুতরাং তোমাদের 
কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কারণে 
এখানে যুদ্ধের অবকাশ চাইলে তাকে বলবে, আল্লাহ তা'আলা 
স্বীয় রাসূলকে অনুমতি দিয়েছিলেন, তোমাদের অনুমতি দেননি। 
তিনি বললেন, আমাকে দিনের কিছু অংশ অনুমতি দেওয়া 


২০০ ঢ্খুন, যাদুল মা‘আদ ৩/৩৫৯ । 
৩১৮ 


হয়েছিল । আজ মক্কার হুরমত ও সম্মান পুনরায় বহাল হলো, 
যেমনটি গতকাল ছিল। তোমাদের উপস্থিতরা যেন আমার বাণী 
অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়।” ২% 
আর যে সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
জন্য মক্কায় যুদ্ধ হালাল করা হয়েছিল, তা হলো বিজয়ের দিন 
সূর্যোদয় থেকে নিয়ে ওই দিন আসর পর্যন্ত । এরপর তিনি মক্কায় 
১৯ দিন অবস্থান করেছিলেন এবং তখন সালাত কসর 
করেছিলেন।”**২ আর মাসের অবশিষ্ট দিনগুলোতে তিনি 
সিয়ামও পালন করেন নি।” *** কেননা তখনও তিনি সফর শেষ 
করার নিয়ত করেন নি। তিনি সেখানে অবস্থান করেছিলেন 
তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের শিক্ষাকে সুদৃঢ় করা, 
ইসলামের ভিত্তি অন্তরে বদ্ধমূল করে দেয়া, ঈমান দৃঢ় করা এবং 
মানুষের কাছ থেকে বাই‘আত গ্রহণ করার জন্য। 

* সহীহ বুখারীতে মুজাশে' রাদিয়াল্লাহু ‘আনহুর বর্ণনায় উল্লেখিত 

হিজরতের জন্য বাই‘আত গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বললেন, “হিজরতকারীরা 


২৬১ বুখারী: ৪২৯৫; মুসলিম: ১৩৫৪ । 
২৩২ বুখারী: ৪২৯৮ । 
২৬ বুখারী: ৪২৭৫ । 


৩১৯ 


হিজরতের সকল কল্যাণ নিয়ে অগ্রগামী হয়ে গেছে। তাই এখন 

আমি তাকে ইসলাম, ঈমান ও জিহাদের ওপর বাইয়াত গ্রহণ 

করছি ।” ২৬৪ 

০ আর এ প্রকাশ্য বিজয়ের মাধ্যমে আল্লাহর সাহায্য পূর্ণাঙ্গ রূপ 
ফেলো, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগল। আর 
আল্লাহর নগরী মক্কা পুনরায় ইসলামী রুপান্তরিত হলো; যেখানে 
আল্লাহ তা‘আলার একত্ববাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের সত্যতা এবং আল্লাহর কিতাবের দৃঢ়তার ঘোষণা 
প্রদত্ত হলো। আর এর ক্ষমতা মুসলিমদের হাতে চলে এলো। 
শির্ক দূরীভূত হলো এবং তার আঁধার বিলুপ্ত হলো। আল্লাহই 
সবচে বড়, আল্লাহর জন্যই সকল প্রশংসা; আর এটি 
কিয়ামতাবধি তাঁর বান্দাদের ওপর তাঁর রহমতের বহিঃপ্রকাশ 
মাত্র। 

হে আল্লাহ! আমাদের এ মহান নিয়ামতের শুকরিয়া আদায়ের 

তাওফীক দিন। সব জায়গায় সব সময় মুসলিম উম্মাহর বিজয় 

নিশ্চিত করুন। আমাদের ও আমাদের পিতামাতা এবং সকল 


২৬ বুখারী: ৪৩০৫, ৪৩০৬; মুসলিম: ১৮৬৩। 
৩২০ 


আর আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীগণের ওপর ৷ 


৩২১ 


বিংশ আসর 
আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রকৃত কারণসমূহ 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাঁর মর্যাদায় মহান, তাঁর দমনে 
প্রবল পরাক্রমশালী, বান্দার গোপন ও প্রকাশ্য সকল অবস্থা সম্পর্কে 
সম্যক জ্ঞানী, জিহাদকারীর উপর বিজয় প্রদানের মাধ্যমে বদান্যতা 
পান, জনমানবহীন মরুপ্রান্তরে পিপড়ার চলার গতি দেখতে পান। 
আমি তার প্রশংসা করছি তাকদীরের ফয়সালা, তা মিষ্ট হোক কিংবা 
তিক্ত । 

আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ 
নেই, তাঁর কোনো শরীক নেই, এ সাক্ষ্য তার স্মরণকে প্রতিষ্ঠা করার 
জন্যই । আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, 
প্রেরণ করেছেন। 

আল্লাহ তাঁর উপর সালাত পেশ করুন আর তাঁর সাখী আবু বকরের 
উপর, যিনি তাঁর অন্তরে আছড়ে পড়া ঈমান নিয়ে সর্বপ্রথম সাড়া 
দিয়েছিলেন, অনুরূপ ‘উমারের উপর, যিনি তাঁর সাবধানতা ও 

৩২২ 


উপর, যিনি ছিলেন দুই নুরের মালিক, কঠিন বিপদের মধ্যে নিজের 
বিষয়ে পূর্ণ ধৈর্যশীল । তদ্রপ আলীর উপর, যিনি ছিলেন তাঁর চাচাতো 
ভাই ও জামাতা । আর তাঁর সকল পরিবার-পরিজনের উপর, সকল 
সাহাবীর উপর এবং তাদের সকল সুন্দর অনুসারীর উপর যতদিন 
মেঘ তার বৃষ্টি নিয়ে বদান্যতা দেখাবে । আর আল্লাহ তাদের সবার 
উপর যথাযথ সালামও প্রদান করুন। 


০. প্রিয় মুসলিম ভাইয়েরা! আল্লাহ তা'আলা মুমিনদের বন্ স্থানে 
সাহায্য করেছেন। যেমন, বদর, আহযাব, মক্কা বিজয় ও 
হুনাইনের যুদ্ধসহ অন্যান্য স্থানে । আল্লাহ রাব্বুল আলামীন 

* তিনি বলেছেন: 

[vr © Sei 5 EE bs 565 

‘আর মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য’ {সূরা আর-রূম, 

আয়াত: ৪৭} 

* আরও বলেন, 

J 5 © LEN Ls 155 CAB Gl ols 5 22d YY 
[o0 cov: p01 NE 25 Es Le i is 


৩২৩ 


“নিশ্চয় আমরা আমাদের রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে 
তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে, আর যেদিন সাক্ষীগণ 
দাঁড়াবে । যেদিন যালিমদের ‘ওজর-আপত্তি তাদের কোন কাজে 
আসবে না। আর তাদের জন্য রয়েছে লা‘নত এবং তাদের জন্য 
রয়েছে নিকৃষ্ট আবাস ।”। {সূরা গাফের:৫১-৫২} 

আল্লাহ তা‘আলা তাদেরকে এ কারণে সাহায্য করেছেন যে, 
মুমিনরা তাদের দ্বীন ইসলামের উপর অটল থেকেছে। আর ইসলাম 
এমন একটি দ্বীন যাহা অন্যসব দ্বীনের উপর বিজয়ী । অতঃপর যে 
ব্যক্তি এ মহান দ্বীনকে আকড়ে ধরেছে সে অবশ্যই অন্যান্য জাতির 
উপর বিজয়ী হবে। 
££ 55-4 AE 502) ST 235 SULA Ble) 

[rr 2A © SS 

“তিনিই সে মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন 
হেদায়াত ও সত্যদ্বীনসহ যেন তিনি অন্যসব দ্বীনের উপর দ্বীন 
ইসলামকে বিজয়ী করতে পারেন। যদিও মুশরিকরা তা অপছন্দ 
করে থাকে” 

মহান আল্লাহ তাদেরকে সাহায্য করেন; কেননা তারা বস্তুগত ও 
মানসিক উভয় প্রকার সাহায্য ও বিজয় লাভের উপকরণ নিয়ে 
আল্লাহর জন্য দাঁড়িয়েছিলেন। তাঁদের কাছে ছিল এমন দৃঢ়তা যা 
তাদেরকে শত্রুদের বিরুদ্ধে জয়ী করেছিল। তারা গ্রহণ করেছিল 


৩২৪ 


আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাদের জন্য প্রদত্ত দিক-নির্দেশনা, 
তারা তাঁর দেওয়া হেদায়াত অনুসারে চলেছিল আর তিনি তাদেরকে 
সৃদৃঢ় করেছিলেন। 
EBLE ONG Sse AS SIE BE UL I G V; 
artis MAE SS UNS HS AS AGLI HH G55 
[Yt 
“আর তোমরা নিষ্ঠুর হয়ো না, হতাশ হয়ো না। আর তোমরাই 
বিজয়ী হবে; যদি তোমরা মুমিন হয়ে থাক। যদি তোমাদেরকে আঘাত 
স্পর্শ করে থাকে তবে তোমাদের মতই তাদের উপরও ইতিপূর্বে 
আঘাত এসেছিল। আর এভাবেই আমরা দিনগুলো মানুষের মাঝে 
চক্রাকারে ঘুরিয়ে থাকি ৷” { {সূরা আলে-ইমরান: ১৩৯-১৪০} 
ESR EY 5556 SS 0 5A SL Ys 
[tL OSS Ce 4h SE GET TEAN tbe 
“আর আর শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হয়ো না । যদি 
তোমরা যন্ত্রণা পাও তবে তারাও তো তোমাদের মতই যন্ত্রণা পায় 
এবং আল্লাহ্র কাছে তোমরা যা আশা কর ওরা তা আশা করে না। 
আর আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ৷” সূরা আন-নিসা: ১০৪} 
SR 5 oe Uh SHEN 8 রি ld) E35 Le SG 
[Y1 cre 2s Lal GIAO ltl 


৩২৫ 


“কাজেই তোমরা হীনবল হয়ো না এবং সন্ধির প্রস্তাব করো না, 
যখন তোমরা প্রবল; আর আল্লাহ্‌ তোমাদের সঙ্গে আছেন এবং 
তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ন করবেন না। দুনিয়ার জীবন 
তো শুধু খেল-তামাশা।” {সূরা মুহাম্মাদ: ৩৫-৩৬} 
সুতরাং তারা এ শক্তি ও সৃদৃঢ়করণ দ্বারা শক্তি, দৃঢ়তা ও পূর্ণ 
আন্তরিকতার সঙ্গে পথ চলেছিল এবং সব ধরণের শক্তি থেকে কিছু 
অংশ নিতে সক্ষম হয়েছিল। 
* এ ব্যাপারে তারা আল্লাহর নির্দেশের আনুগত্য করেছেন। তিনি 
বলেন, 

[1::JN (GH 5 ETE 4,১); ¥ 
“আর তোমরা তোমাদের সাধ্যানুযায়ী শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ 
কর” {সূরা আল-আনফাল: ৬০} 
আল্লাহ তা'আলা তাদেরকে অপ্রকাশ্য আত্মশক্তি এবং প্রকাশ্য 
সৈন্যশক্তি দিয়ে যুদ্ধে সাহায্য করেছিলেন; কারণ তারা তার দ্বীনকে 
সাহায্য-সহযোগিতায় নিজেদের নিয়োজিত করেছিল। 
* আল্লাহ বলেন, 
5 BEE JE HE SA MIUA GN Ged 
45 SAT 6 65 Bl L525 88 31 bss BLT LAG 58 

[£\ ce AON ize 


৩২৬ 


সাহায্য করবে, নিশ্চয় আল্লাহ শক্তিশালী ও প্রবল পরাক্রমশালী । 

প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় ও অসৎ 

কাজের নিষেধ করে। আর আল্লাহর জন্যই সকল কাজের পরিণাম 

ফল নির্ধারিত হয়ে আছে” {সূরা আল-হজ: ৪০-৪১} 

উল্লেখিত আয়াত দু’টিতে আল্লাহ তা'আলা তাদেরকে বিজয় ও 

সাহায্য করার ওয়াদা দিচ্ছেন যারা তার দ্বীনকে সাহায্য করবে । আর 

এ ওয়াদা শব্দগত ও অর্থগত সবধরণের তাগিদের মাধ্যমে দেওয়া 

হয়েছে। 

০ তন্মধ্যে শব্দগত তাগিদ হচ্ছে: গোপন শপথ, কারণ, এখানে অর্থ 
হচ্ছে, “আল্লাহর শপথ অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য 
করবেন যারা আল্লাহকে সাহায্য করে।” অনুরূপভাবে 
‘লাইয়ানসুরান্না’ শব্দের মধ্যে ‘লাম’ এবং ‘নূন’ নিয়ে আসা 
হয়েছে, যা তাগিদের জন্য ব্যবহৃত হয় । 

০ আর অর্থগত তাকিদ হচ্ছে: মহান আল্লাহর বাণী, $, 5 ও) 
3-58 “নিশ্চয় আল্লাহ শক্তিশালী ও প্রবল পরাক্রমশালী” এ কথার 
মধ্যে । এর দ্বারা বোঝা গেল যে, মহান আল্লাহ শক্তিমান তাকে 
কেউ দুর্বল করতে পারে না, তিনি প্রবল প্রতাপশালী তাকে কেউ 


৩২৭ 


হীন করার ক্ষমতা রাখে না সুতরাং যে কোনো শক্তি ও প্রতাপ 

তাঁর বিপরীতে দাঁড়াতে চাইবে সে অবশ্যই অপমানিত ও দুর্বল 

হতে বাধ্য 
* অনুরূপভাবে আল্লাহর বাণী, ,,:ব £5; “আর আল্লাহর 
জন্যই সকল কাজের পরিণাম ফল নির্ধারিত হয়ে আছে”। এর 
মাধ্যমে মুমিনদের অন্তরকে সুদৃঢ় করা হয়েছে, যখন মুমিনের দৃষ্টিতে 
সাহায্য আসা সুদূর পরাহত মনে হবে, কারণ তার সাহায্য আসার 
মত উপায়-উপকরণ অবলম্বন করতে পারে নি। তাই আল্লাহ 
তা'আলা মুমিনকে সাস্তনা ও তার অন্তরকে দৃঢ়তা প্রদান করার 
জন্যই বলেছেন, সবকিছুর শেষ পরিণাম তো আল্লাহর হাতেই, 
সুতরাং তিনি তাঁর প্রজ্ঞা অনুসারে যখন ইচ্ছা অবস্থা পরিবর্তন করে 
দিতে সক্ষম৷ 
আর এ আয়াত দুটিতে; যে সব গুণাবলী থাকলে আল্লাহ তা'আলার 
পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা পাওয়ার অধিকারী হয় তার বর্ণনা 
রয়েছে। মুমিন এগুণগুলো যমীনের বুকে প্রতিষ্ঠিত হওয়ার পর 
অর্জন করবে, সুতরাং যমীনের বুকে প্রতিষ্ঠিত হয়েছে বলে সে যেন 
গর্ব, অহংকার, অহমিকা, সীমালঙ্গন ও ফেতনা-ফাসাদে জড়িত না 
হয়, বরং এ প্রতিষ্ঠিত হওয়া যেন আল্লাহর দ্বীনের জন্য শক্তিবর্ধক 
হিসেবে কাজ করে এবং দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরে, এটাই 
শিক্ষা দেওয়া হয়েছে। 


৩২৮ 


আল্লাহর সাহায্য পাওয়ার জন্য অপরিহার্য গুণাবলি: 

প্রথম গুণ: “যাদেরকে আমরা যমীনের বুকে প্রতিষ্ঠিত করলে তারা 
সালাত প্রতিষ্ঠা করে।” 

তবে যমীনে প্রতিষ্ঠা লাভের পূর্বশর্ত হচ্ছে, একমাত্র আল্লাহর ইবাদত 
বাস্তবায়ণ করা। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট না করা 
(অর্থাৎ শির্ক বন্ধ না করা) পর্যন্ত যমীনের বুকে প্রতিষ্ঠা লাভ করতে 
পারবে না। যেমন, 

আল্লাহ তা‘আলা বলেন: 

ENG SES hls; se bs Sl HT 565) 
Tel ols df ISA LG ss GST 
seed ERSDALEN Sl an ceis Hd 
‘তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎকাজ করবে, তাদের 
সঙ্গে আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ অবশ্যই পৃথিবীতে তাদেরকে 
প্রতিনিধি বানাবেন, যেমন পূর্ববর্তীদের বানিয়েছিলেন। আর তাদের 
জন্য মনোনীত দ্বীন (ইসলাম) কে তিনি তাদের জন্য প্রতিষ্ঠিত করে 
না৷’ {সূরা আন-নূর, আয়াত: ৫৫} 


৩২৯ 


সুতরাং বান্দা যখন তার কথা, কাজ ও ইচ্ছায় একান্তভাবে একমাত্র 
আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের 
প্রশংসা বা জাগতিক অন্য কিছু তার কাম্য হবে না, সুখে দুঃখে 
বিপদাপদে সর্বাবস্থায় অবিচলভাবে একমাত্র আল্লাহর ইবাদতে অটল 
থাকবে তখন আল্লাহ তাদেরকে পৃথিবীর ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। 
তাহলে বুঝা গেল যে, যমীনের বুকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে হলে 
এর আগে একটি গুরুত্বপূর্ণ গুণ অর্জন করতে হবে, আর সেটি 
হচ্ছে: একমাত্র আল্লাহর ইবাদত করা, যার কোনো শরীক নেই । 
আর যমীনের বুকে প্রতিষ্ঠিত ও ইখলাসের পর আসবে দ্বিতীয় 
গুণটি ৷ 


দ্বিতীয় গুণ: সালাত প্রতিষ্ঠা করা: 

আর সালাত প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে, বান্দার কাছ থেকে যেভাবে 
সালাত আদায় চাওয়া হয়েছে সেভাবে সেটা সংঘটিত হওয়া, তার 
সকল শর্ত, রুকন ও ওয়াজিবসমূহ যথাযথভাবে প্রতিষ্ঠা করা । 
আর এর পূর্ণরূপ হচ্ছে, সালাতের যাবতীয় মুস্তাহাব পালন করা, 
সুতরাং সুন্দরভাবে অযু করবে, রূকু, সিজদা, কিয়াম ও বসা 
সুন্দরভাবে সম্পন্ন করবে, সময়ের প্রতি যথাযথ যত্নবান হবে, 
জুম'আ ও জামাআতের প্রতি গুরুত্ব দিবে, সালাতে খুশু তথা 


৩৩০ 


বিনয়াবনত হবে, আর তা হচ্ছে, সালাতে মন উপস্থিত রাখা ও অঙ্গ- 
প্রত্যঙ্গ সুস্থির রাখা। কেননা সালাতের মূল ও প্রাণই হচ্ছে 
বিনয়াবনত থাকা৷ বিনয়াবনত ব্যতীত সালাত আদায় যেন আত্মা 
ব্যতীত শরীর । 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “নিশ্চয় 
কোনো লোক সালাত থেকে ফিরে এমতাবস্থায় যে তার সালাতের 
এক দশমাংশ লিখা হয়েছে, এক নবমাংশ, এক অষ্টমাংশ, এক 
সপ্তমাংশ, এক ষষ্ঠাংশ, এক পঞ্চমাংশ, এক চতুর্থাংশ, এক 
তৃতীয়াংশ, অর্ধেক লেখা হয়েছে।” ২৫ 


তৃতীয় গুণ: যাকাত প্রদান 

{555% 1555} যাকাতের বিধান অনুসারে তার সঠিক প্রাপককে 
যাকাত দেওয়া । এর মাধ্যমে নিজের আত্মার পরিশুদ্ধি, সম্পদের 
পবিত্রতা এবং গরীব দুঃখী ইত্যাদি অভাবী ভাইদের উপকার হয়। 


২% আবু দাউদ ৭৯৬; নাসাঈ, আল-কুবরা (তুহফাতুল আশরাফ অনুসারে) 
৭/৪৭৮) । 
৩৩১ 


যাকাতের হকদার কারা এ বিষয়টি সপ্তদশ আসরে বিস্তারিত বর্ণিত 
হয়েছে RE 


চতুৰ্থ গুণ: সৎকাজে আদেশ করা 

(5,34 1,946) মা'রফ হচ্ছে, আল্লাহ তাঁর রাসূল কর্তৃক 
নির্দেশিত সকল ওয়াজিব ও মুস্তাহাব কাজ ৷ সুতরাং যারা আল্লাহর 
সাহায্য পেতে চায় তারা শরীয়তের পূননজীবন দান করা, বান্দাদের 
সংস্কার এবং আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনায় এ কাজগুলো করে 
থাকে। 

বস্তুত মুমিন হচ্ছে দেয়ালের মত যার একটি ইট অপরটিকে মজবুত 
করে। সুতরাং একজন মুমিন যেভাবে নিজের জন্য পছন্দ করে যে 
সে তার রবের আনুগত্যে সদা তৎপর থাকবে, সেভাবে সে নিজের 
মত করে তার অন্যান্য ভাইদের জন্যও আল্লাহর আনুগত্যে অটল 
থাকা পছন্দ করা ওয়াজিব 

সৎকাজের নির্দেশ যদি সত্যিকারের ঈমান ও সততার মাধ্যমে 
অনুষ্ঠিত হয় সেটা আবশ্যক করে যে নির্দেশদাতা নিজেও সেটা 
যথাযথভাবে পালন করবে; কেননা সে সৎকাজের আদেশের 
উপকারিতা ও ইহ ও পারলৌকিক ফলাফল সম্পর্কে ঈমান ও পূর্ণ 
আত্মবিশ্বাসের কারণেই সে সেটার নির্দেশ প্রদান করে থাকে। 


২৩৬ দেখুন, প্‌ 


৩৩২ 


পঞ্চম গুণ: মন্দের প্রতিকার 

{শা 21565) মুনকার বলতে বুঝায়: এমন প্রত্যেক বিষয় যা 
থেকে আল্লাহ ও তাঁর রাসূল নিষেধ করেছেন। ইবাদতের সাথে 
সংশ্লিষ্ট কিংবা চরিত্রের সাথে সংশ্লিষ্ট অথবা লেন-দেনের সাথে 
সম্পৃক্ত সকল কবীরা গুনাহ, সগীরা গুনাহ এর অন্তর্ভুক্ত । সুতরাং 
যারা আল্লাহর সাহায্য পেতে চায় তারা আল্লাহর দ্বীনকে হেফাযত 
করার জন্য, আল্লাহর বান্দাদের রক্ষা করার জন্য এবং ফেতনা- 
ফাসাদ ও শাস্তির কারণসমূহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এসকল 
কাজ থেকে নিষেধ করে থাকেন। 


বস্তুত উম্মতের স্থায়িত্ব, সম্মান ও একতা বজায় রাখার জন্য সৎ 
কাজের আদেশ প্রদান এবং মন্দের প্রতিবিধান দু'টি শক্তিশালী 
স্তম্ভবিশেষ । যাতে করে উম্মতকে প্রবৃত্তির তাড়না বিচ্ছিন্ন করতে 
এবং বিভিন্ন মত ও পথ তাদেরকে ছিন্ন-ভিন্ন করতে সক্ষম না হয়। 
আর এজন্যই সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ 
দ্বীনের গুরুত্বপূর্ণ একটি বিষয়; যা সকল মুসলিম নারী-পুরুষের 
ওপর সাধ্যানুযায়ী ফরয । 


* আল্লাহ তা‘আলা বলেন: 


৩৩৩ 


> 
£ 
El 


JF SHE BA Sl ATI SA His 5 
02 LUST 155 SAS 11s 5 © SALT LR D5 Kf 
[ve tile J OLB LE A DA LEG 
“আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা 
কল্যাণের প্রতি আহ্বান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ 
কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম আর তোমরা 
তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে 
তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর আর তাদের জন্যই 
রয়েছে কঠোর আযাব।’ {সুরা আলে ইমরান, আয়াত: ১০৪-১০৫} 
যদি ভালো কাজের আদেশ প্রদান আর মন্দের প্রতিবিধান না 
থাকতো তবে মুসলিম সমাজ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন 
হয়ে যেত । এমন হতো যে, প্রত্যেক দলই তার কাছে যা আছে তা 
নিয়ে খুশী হয়ে যেতো (অথচ সত্য কখনো মানুষের প্রবৃত্তির 
অনুসরণ করে না।) 

এ আহ্বান থাকার ফলেই এ উম্মত অন্যদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ 
করতে পেরেছে। আল্লাহ তা'আলা বলেন; 

A 8 S555 Sl SAb oO cal Hl is Sy 


oo 3 23 
[ols JDL S455) 


৩৩৪ 


হয়েছে। তোমরা ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে 

বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে’ {সূরা আলে 

ইমরান, আয়াত: ১১০} 

যারা সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করে না তাদের 

সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন: 

DS 2 HSS SIS UL EE etl Gs br ie Gl 2 

SAR RE 5S SE SEEN UKE © S45 EG let 

[YA VA SUI ® CE 

“বনী ইসরাঈলের মধ্যে যারা কুফরী করেছে তাদেরকে দাউদ ও 

মারইয়াম পুত্র ঈসার মুখে লা‘'নত করা হয়েছে। তা এ কারণে যে, 

তারা অবাধ্য হয়েছে এবং তারা সীমালজ্ঘন করত । তারা পরস্পরকে 
মন্দ থেকে নিষেধ করত না, যা তারা করত । তারা যা করত, তা 

কতইনা মন্দ! {সূরা আল-মায়িদাহ্‌, আয়াত: ৭৮-৭৯} 

০ উল্লেখিত পাঁচটি গুণসহ আল্লাহর নির্দেশিত সতর্কতা, দৃঢ়তা ও 
বাহ্যিক বস্তুগত শক্তি যখন লাভ করবে, তখন আল্লাহর সাহায্য 
অবশ্যই আসবে ৷ আল্লাহ তাআলা বলেন: 

BLE O AEN ATE Soli LIES MT ASI AT ES) 

[v 0200 CO SE BIT 6 HS CAST 55 505 


৩৩৫ 


‘আল্লাহর ওয়াদা । আল্লাহ তাঁর ওয়াদা খেলাফ করেন না। কিন্তু 
অধিকাংশ লোক জানে না। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক 
সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল।’ {সূরা আর- 
রূম, আয়াত: ৬-৭} 
সুতরাং এ গুণগুলো অর্জিত হলে উম্মত অকল্পনীয় আসমানী সাহায্য 
দ্বারা ধন্য হবে । আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল ব্যক্তি নিশ্চিতরূপে 
জানে যে বাহ্যিক উপকরণ যতই শক্তিশালী হোক তা এগুলোর স্রষ্টা 
ও অস্তিত্বদানকারী আল্লাহর শক্তির সামনে অতি নগণ্য । 
yy 
“অর্থাৎ কে আমাদের চেয়ে বেশি শক্তিমান?!!” 
আল্লাহ তা‘আলা তার উত্তরে বলেন, 
© Sink ESET Ge LG AES SHH SN dy 
SG SHEE HES UL NG ois Eo rele C5 
[14 8: © Bed TB SFE Ba Sel GA 
“তবে কি তারা লক্ষ্য করেনি যে, নিশ্চয় আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি 
আয়াতগুলোকে অস্বীকার করত তারপর আমি তাদের উপর অশুভ 
দিনগুলোতে বঞ্রাবায়ু পাঠালাম যাতে তাদেরকে দুনিয়ার জীবনে 
লাঞ্জনাদায়ক আযাব আস্বাদন করাতে পারি । আর আখিরাতের আযাব 


৩৩৬ 


তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে না! 
{সূরা ফুসসিলাত, আয়াত: ১৫-১৬} 

* ফির'আউন কতই না দম্ভ করেছিল তার মিসরের রাজত্ব নিয়ে 
এবং যে সকল নদী-নালা তার নিম্নভাগে প্রবাহিত আছে তা নিয়ে!! 
অতঃপর আল্লাহ তাকে সে পানিতেই ডুবে মেরেছিলেন যা নিয়ে সে 
অহংকারে ফেটে পড়েছিল । আর তার রাজত্বের ওয়ারিস বানিয়েছেন 
মূসা ও তার জাতিকে; যারা ছিল ফের‘আউনের দৃষ্টিতে হীন ও কথা 
বলতে অক্ষম। 

* আর এই যে কুরাইশ, তারা তাদের মর্যাদা আর শ্রেষ্ঠত্বের 
অহংকারে অন্ধ হয়ে সর্বশক্তি নিয়ে তাদের নেতা ও কর্তা ব্যক্তিরা 
গর্ব ও লোকদেখানোর জন্য বেরিয়ে পড়েছিল। তারা ঘোষণা 
দিয়েছিল, আমরা ততক্ষণ কখনো ফিরবো না যতক্ষণ না বদরে 
পৌঁছব, সেখানে উট যবেহ করব, মদ পান করব, আমাদের উপর 
গায়ক-গায়িকা, নর্তকীরা গান গাইবে এবং আমরা সেটা উপভোগ 
করব, আর আরবরা সেটা শুনবে এবং সব সময়ের জন্য 
আমাদেরকে ভয় পেতে থাকবে!! *** 

কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের 
হাতে সবচেয়ে নিকৃষ্টতম ও শোচনীয় পরাজয় বরণ করেছিল। আর 


২৩৭ দেখুন, পূ. 
৩৩৭ 


তাদের লাসগুলো বদরের দুর্গন্ধময় কূপে টেনে-হেঁচড়ে ফেলা 
হয়েছিল । এভাবে তারা অপমান-অপদস্থের জন্য দৃষ্টান্ত হিসেবে 
মানুষের মুখে কিয়ামত পর্যন্ত আলোচিত হবে। 
আমরা মুসলিমরা যদি এ যুগেও আল্লাহর সাহায্যের জন্য অপরিহার্য 
চলতে পারি, যদি আমরা অন্যদের জন্য অনুকরণীয় আদর্শ হতে 
পারি, অন্যদের অনুসারী না হয়ে পথপ্রদর্শক হতে পারি, 
অনুসরণকারী না হয়ে অনুসরণীয় হতে পারি, ন্যায়-নিষ্ঠা আর 
পরিশুদ্ধ মানসিকতা নিয়ে যুদ্ধের যাবতীয় আধুনিক সামগ্রী অবলম্বন 
করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে শত্রুর ওপর 
সাহায্য করেছিলেন এবং যাবতীয় বিরোধী শক্তিকে একাই পরাস্ত 
করেছিলেন। 
LNG Ns HII IE 5 Hn BE MI MEL 
[1X 
‘তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর 
নিয়ম; আর আপনি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না!’ 
{সূরা আল-আহযাব, আয়াত: ৬২} 


হে আল্লাহ! আপনি আমাদের জন্য আপনার এমন সাহায্যের উপায়- 
ইয্যত, সম্মান আর ইসলামের জন্য উঁচু মর্যাদা ও কুফরি ও 
অবাধ্যতার জন্য অপমান ও হীনতা নিশ্চয় আপনি দানশীল ও 
দাতা । 

আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, 
তার পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর । 


৩৩৯ 


একবিংশ আসর 
রমযানের শেষ দশ দিনের ফযিলত 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি মাহাত্ম্য, চিরস্থায়িত্ব, মহত্ব ও গর্বে 
একক, এমন সম্মানের অধিকারী যার ইচ্ছা কেউ করতে পারে না, 
এক ও একক, অনন্য ও অমুখাপেক্ষী, এমন বাদশাহ যিনি কারও 
প্রয়োজন বোধ করেন না, চিন্তায় যে সব নিকৃষ্টতা আসে তা থেকে 
তিনি বহু উর্ধ্বে, তিনি এমন মহত্ব ও শ্রেষ্ঠত্বের অধিকারী যে কোনো 
বিবেক ও বুঝ তাকে আয়ত্ব করতে পারে না, তাঁর সকল সৃষ্টি থেকে 
তিনি স্বয়ংসম্পূর্ণ; কারণ যমীনের বুকে যা-ই রয়েছে সবাই তার প্রতি 
স্থায়ীভাবে মুখাপেক্ষী, তিনি যাকে ইচ্ছা তাওফীক দিয়েছেন ফলে সে 
তাঁর উপর ঈমান এনেছে এবং তাতে সুদৃঢ় রয়েছে; তারপর তাকে 
তার প্রভুর সাথে গোপনে আলাপ করার স্বাদ দিয়েছে ফলে সে 
আরামের ঘুম ত্যাগ করেছে এবং এমন বন্ধুদের সাখী হয়েছে যাদের 
পার্ম্মদেশ বিছানা থেকে দূরে থাকে, তাদের আশা-আকাজ্কা হচ্ছে 
মহান প্রভুর সামনে দাঁড়ানো । আপনি যদি তাদের দেখতেন যখন 
তাদের কাফেলা নিশ্চিদ্র অন্ধকারে চলতে শুরু করেছে, তাদের কেউ 
তার পদস্বথলন থেকে ক্ষমা প্রার্থনা করছে, অপর কেউ বেদনার 


৩৪০ 


বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, আবার কেউ তার যিকিরে ব্যস্ত থাকার কারণে 
কিছু চাওয়া থেকে বিরত থাকছে, সুতরাং এ সত্ববাকতই পবিত্র! যিনি 
এদের জাগিয়ে দিয়েছেন অথচ অন্য মানুষরা সবাই ঘুমে বিভোর, 
আর এ সত্ববাকতই বরকতময়! যিনি ক্ষমা করেন ও অপরাধ মিটিয়ে 
দেন, দোষ-ক্রটি গোপন করেন ও যথেষ্ট করেন, সবার উপর সব 
রকমের নেয়ামত ঢেলে দিয়েছেন। আমি তার প্রশংসা করি তার বড় 
বড় নেয়ামতসমূহের উপর আর তার শুকরিয়া জ্ঞাপন করি এবং তাঁর 
কাছে ইসলাম নামক নেয়ামতটি হেফাযত করার বিনীত প্রার্থনা 
করি। 

আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক 
ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, যে তাঁর দ্বারা প্রতিপত্তি অর্জন 
করতে চায় সে হয় সম্মানিত ফলে তার উপর কেউ যুলুম করতে 
পারে না। যে তাঁর আনুগত্য করতে অহঙ্কার করে ও গুনাহে লিপ্ত 
থাকে সে হয় অপমানিত আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর বান্দা 
ও রাসূল, যিনি হালাল ও হারাম বর্ণনা করেছেন। 

আর আল্লাহ সালাত পেশ করুন তাঁর উপর, অনুরূপ তাঁর সাথী আবু 
বকর আস-সিদ্দীক তথা মহাসত্যবাদীর উপর, যিনি সাওর গিরি 
খাত্তাবের উপর, যিনি সঠিক কথা কাজের ছিলেন তাওফীক প্রাপ্ত, আর 
‘উসমানের উপর, যিনি বিপদে ধৈয্যধারণ করেছিলেন এবং শত্রুদের 


৩৪১ 


চাচাতো ভাই আলী ইবন আবী তালেবের উপর, অনুরূপ সকল 
সাহাবী ও তাঁদের সুন্দর অনুসারীদের উপর, যতদিন আকাশের 
দিগন্তে নক্ষত্র লুকাতে থাকবে। আর আল্লাহ তাঁদের উপর যথাযথ 
সালামও পেশ করুন 


০ প্রিয় ভাইসকল! আল্লাহ আপনাদের রমযানের শেষ দশ দিনে 
পৌছিয়েছেন। এ দশ দিনের রয়েছে অনেক কল্যাণ ও অধিক 
সওয়াব; অনেক ফযীলত ও তাৎপর্য। তন্মধ্যে অন্যতম হচ্ছে, 

০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ের চেয়ে 
এতে বেশি আমল করতেন। 

তিনি বলেন: 

BEL YL oN Ah GS SEL 5 le dl Le dl dys SE 

Et 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণ 

আমল করতেন অন্য কোনো সময় এত বেশি আমল করতেন 

না।’২৩৮ 


২ মুসলিম; ১১৭৫ ৷ 


৩৪২ 


* বুখারী ও মুসলিমে উম্মুল মুমিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 

থেকে আরও বর্ণিত হয়েছে, তিনি বলেন: 

EB SIS Be SE AD ISN 5 Se il LS ESE) 
dial 

‘যখন রমযানের শেষ দশদিন আসত, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম পরিধেয় বস্তুকে শক্ত করে বাঁধতেন, রাত জেগে 

ইবাদত করতেন এবং পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন ২৩৯ 

* মুসনাদে ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, 

তিনি বলেন: 

56 5% 55 DS pial BE 5 sie dhl Lo hl S25 SEN 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিশ দিন সালাত 

আদায় করতেন ও ঘুমাতেন। কিন্তু শেষ দশ দিন ঘুমাতেন না, বরং 

পরিধেয় বস্রকে মজবুত করে বেঁধে সালাতে মনেনিবেশ 

করতেন ।’২৪০ 

০ এ সকল হাদীস এ কথার প্রমাণ বহন করে যে, রমযানের শেষ 

দশদিনের গুরুত্ব অনেক বেশি। কেননা, 


২৯ বুখারী: ২০২৪; মুসলিম: ১১৭৪ । 
*০ আহমাদ ৬/৬৮, ১৪৬ ৷ 
৩৪৩ 


* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের চেয়ে এ 
দশদিন অধিক আমল করতেন। এ দশদিনে সকল প্রকার ইবাদত 
তথা সালাত, কুরআন তিলাওয়াত, যিকির ও সদাকাহ ইত্যাদি বেশি 
করতেন। 

* অনুরূপভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘পরিধেয় 
বস্ত্র খুব মজবুত করে বাঁধতেন।’ এর অর্থ হলো, তিনি স্ত্রীদের থেকে 
দূরে অবস্থান করতেন, যেন সালাত ও যিকিরে অধিক মগ্ন হতে 
পারেন। 

* তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতগুলোতে 
সারা রাত জাগ্রত থেকে মন, জিহ্বা ও অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা যিকির, 
কুরআন তিলাওয়াত ও সালাতে অতিবাহিত করতেন। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন রাতগুলোর সম্মানার্থে 
এবং লাইলাতুল কদরের খোঁজে, কারণ, লাইলাতুল কদর এমন এক 
রাত, যে রাতে ঈমান ও সাওয়াবের আশায় কেউ সালাত আদায় 
করলে, আল্লাহ তার পূর্ববর্তী গোনাহসমূহ ক্ষমা করে দেন। 

এ হাদীসের স্পষ্ট ভাষ্য থেকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাঁর রবের ইবাদত তথা সালাত, 
কুরআন তিলাওয়াত, যিকির ও শেষ রাতে সাহরী খাওয়ার মধ্য দিয়ে 
সমাপ্ত করতেন। 


৩৪৪ 


* এ বক্তব্যের মাধ্যমে উপরোক্ত হাদীস ও সহীহ মুসলিমে আয়েশা 
রাদিয়াল্লাহু আনহা থেকে যা বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, 
Cdl > UG dy as dl pe lol) 

“আমি জানি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো 
রাত সকাল পর্যন্ত দাঁড়িয়েছেন” ২ এ দুয়ের মধ্যে সামঞ্জস্যবিধান 
হয়েছে । কারণ; রমযানের শেষ দশ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কিয়াম তথা সালাতের জন্য দাঁড়ানোর সাথে সাথে অন্যান্য 
ইবাদতও করতেন, পক্ষান্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা নিষেধ 
করেছেন তা হচ্ছে শুধু কিয়াম তথা সালাতে দণ্ডায়মান হয়ে সারা 
রাত নিঃশেষ করা৷ ‘আল্লাহই সবচেয়ে বেশি জানেন’ 

০ এ হাদীস থেকে শেষ দশকের আরও যে ফযীলত জানা যাচ্ছে 
তা হলো, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও 
যিকিরের জন্য নিজ পরিবারবর্গকেও জাগ্রত রাখতেন এ আশায় 
যেন তারা শেষ ১০ রাতের উপযোগী ইবাদতের মাধ্যমে বরকত 
লাভ করতে পারেন। 

নিঃসন্দেহে প্রতিটি মানুষের জীবনে এটা একটি সুবর্ণ সুযোগ । যাকে 

আল্লাহ তাওফীক দান করেন সে-ই এ অমূল্য নেয়ামত লাভ করতে 

পারে। সুতরাং বুদ্ধিমান মু'মিন ও তার পরিবার-পরিজনের জন্য এ 


২১ মুসলিম: ৭৪৬ । 


৩৪৫ 


মূল্যবান সময় অবহেলায় কাটানো উচিৎ হবে না । বস্তুত এ মূল্যবান 
সময় খুব হাতেগোনা নির্দিষ্ট কয়েকটি রাত; হতে পারে কোনো লোক 
এ মূল্যবান রাতে আল্লাহর রহমতের একটু পরশ পাওয়ার সৌভাগ্য 
অর্জন করবে। ফলে সেটা তার জন্য দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য 
হিসেবে বিবেচিত হয়ে যাবে। 
তবে কেউ কেউ এ মহান রাত অবহেলায় কাটিয়ে দুনিয়া ও 
আখিরাতের প্রভূত কল্যাণ থেকে মাহরূম ও বঞ্চিত হয়। কোনো 
কোনো মুসলিমকে দেখা যায়, তারা এ মূল্যবান সময় অবহেলায় 
কাটায় । রাতের বেশির ভাগ সময় হাসি-ঠাট্টা ও অনর্থক খেলাধুলায় 
কাটিয়ে দেয়। অতঃপর সালাতের সময় ঘুমিয়ে থাকে। এভাবে 
ইবাদতবিহীন রাত কাটিয়ে নিজেরা অনেক কল্যাণ থেকে বঞ্চিত 
হয়। তারা এ মূল্যবান রাত আর নাও পেতে পারে। 
আর এসব হচ্ছে শয়তানের কর্মকাণ্ড ও প্রতারণা, যা আল্লাহর রাস্তা 
হতে ফিরিয়ে রাখার ও পথভ্রষ্ট করার এক অশুভ পরিকল্পনা 
* আল্লাহ তা‘আলা বলেন; 
440 92 কা 2 NY AL Lele HS A Se Sly 
[tx 
‘নিশ্চয় আমার বান্দাদের ওপর তোমার সামান্যতম আধিপত্য নেই; 
তবে বিপথগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করে চলে, তারা 
ছাড়া।’ {সূরা আল-হিজর, আয়াত: ৪২} 


৩৪৬ 


বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি আল্লাহ ছাড়া শয়তানকে কখনোই বন্ধুরূপে 
গ্রহণ করতে পারে না। কেননা এটা জ্ঞান ও ঈমানের বিপরীত 
কাজ । 


* আল্লাহ তা‘আলা বলেন: 
ৰ ঢু 2 “ f Kl EE 2B 3 FT 
NS GE 5 BIE LS B85 S32 2 FE TESS iY 


[o- : Sl] 
‘তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে (শয়তানকে) ও তার 
বংশধরদেরকে বন্ধুরূপে গ্রহণ করছ? তারা তো তোমাদের শক্ৰ, 
এটা কতই না নিকৃষ্ট বিকল্প’ {সূরা আল-কাহফ, আয়াত: ৫০} 
* আরেক আয়াতে আল্লাহ তা'আলা বলেন: 
SS RG SE UES db LG 356 LS cio 5) 
[1৮৬ৰ্ঘ © ml atl 
‘নিশ্চই শয়তান তোমাদের শক্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গণ্য 
কর, সে তো তার দলবলকে জাহান্নামী হওয়ার জন্যই আহ্বান 
করে!’ {সূরা ফাতির, আয়াত: ৬} 


০ ইতিকাফ রমযানের শেষ ১০ দিনের অন্যতম বৈশিষ্ট্য: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ ১০ দিনে মসজিদে 
ইতিকাফ করতেন। 


৩৪৭ 


থেকে অবসর হয়ে মসজিদে অবস্থান করা৷ ইতিকাফ করা সুন্নাত, 
যা কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত । 
* আল্লাহ তা‘আলা বলেন: 

[AY 5500 ( Sl G SSE 56 Gh Ys ¥ 
‘তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মেলা- 
মেশা করো না।’ {সুরা আল-বাকারাহ্‌, আয়াত: ১৮৭} 
তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন 
সাহাবাগণও ইতিকাফ করতেন। 
* আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের প্রথম ১০ দিন ইতিকাফ 
করলেন, এরপর দ্বিতীয় ১০ দিন ইতিকাফ করলেন, এরপর 
বললেন, 


HED ASE ints LIT IN ADI IIIB Ef 

Al 
‘আমি প্রথম ১০ দিন ইতিকাফ করে এ মহান রাতটি খুঁজলাম, 
এরপর দ্বিতীয় ১০ দিন ইতিকাফ করলাম, কিন্তু তাতে কদর নামক 
রাতটি পেলাম না। এরপর আমাকে বলা হলো, এ রাতটি শেষ ১০ 


৩৪৮ 


দিনের মাঝে নিহেত রয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই 
ইতিকাফ করতে চায়, সে যেন শেষ দশকে ইতিকাফ করে ২২ 
* সহীহ বুখারী ও মুসলিমে ‘আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু ‘আনহা 
থেকে বর্ণিত, 
ALB SEE LS UNIS BE SUEES be GEN GAN ASE GE 
oS be 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত রমযানের 
শেষ ১০ দিনে ইতিকাফ করেছেন। তাঁর ইন্তেকালের পর তাঁর 
স্ত্রীগণও ইতিকাফ করতেন ।’২৪৩ 
* সহীহ্‌ বুখারীতে ‘আয়েশা ছিদ্দীকা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে আরও 
বৰ্ণিত, 
SE US oll te SUES BS LSE ly ale dil oo GSE 
My rks HSE fd HM 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমযানে ১০ দিন 
ইতিকাফ করতেন । আর তিনি যে বছর মারা যান, সে বছর ২০ 
দিন ইতিকাফ করেছেন।’২৪৪ 


২২ মুসলিম: ১১৬৭ । 
৬৬ বুখারী: ২০২৬; মুসলিম: ১১৭২। 
২ বুখারী: ২০৪৪। 


৩৪৯ 


Fl OK US Uke SEG 25 OUEZS be GEG Gish ASE SH 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ ১০ দিন 
ইতিকাফ করতেন, পুরো বছর আর কোনো ইতিকাফ করতেন না। 
পরবর্তী বছর রমযানে ২০ দিন ইতিকাফ করেছেন।’২৪৫ 

‘আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, ফজরের সালাত 
করতেন । একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে অনুমতি 
চাইলেন, তিনি তাকে অনুমতি দিলেন, অতঃপর তার জন্যও তাঁবু 
টাঙ্গানো হলো। এরপর হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশার কাছে 
তার জন্য রাসূলের কাছ থেকে অনুমতি নেওয়ার অনুরোধ জানালেন, 
তিনি তাই করলেন, ফলে তার জন্যও তাঁবু টাঙ্গানো হলো, অতঃপর 
যখন যায়নার রাদিয়াল্লাহু ‘আনহা সেটা দেখলেন, তিনি তার জন্য 
তাঁবু টাঙ্গানোর নির্দেশ দিলেন, ফলে তাই করা হলো অতঃপর যখন 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো তাঁবু দেখলেন 
তখন বললেন, এটা কি? তারা বলল, এ হচ্ছে আয়েশা, হাফসা ও 


২৫ তিরমিযী: ৮০৩; ইবন মাজাহ: ১৭৭০; ইবন খুযাইমাহ: ৩/৩৪৬ ৷ 


৩৫০ 


যাইনাবের তাঁবু। তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, “তারা কী এর মাধ্যমে সাওয়াব পাওয়ার ইচ্ছা করছে? 
তোমরা এগুলোকে খুলে ফেল, আমি এগুলোকে দেখতে চাই না। 
ফলে এগুলো খুলে ফেলা হলো, আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম রমযানের ইতিকাফ পরিত্যাগ করলেন; শেষপর্যন্ত রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালে প্রথম দশক ইতিকাফ 
করলেন” (বুখারী ও মুসলিমের বিভিন্ন বর্ণনা থেকে সংগৃহীত ৷ ২৪৬ 
* ইমাম আহমাদ ইবন হাম্বল রহ. বলেন, “আমি জানি না কোনো 
আলেম দ্বিমত করেছেন কি না যে: ইতিকাফ সুন্নাত ৷” 


০ ই’তিকাফের উদ্দেশ্য 

“কোনো মানুষ সাধারণ মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘর 
মসজিদসমূহের কোনো মসজিদে বসে তাঁর অনুগ্রহ, সাওয়াব এবং 
লাইলাতুল কদর লাভের আশায় একান্তভাবে আল্লাহর আনুগত্য ব্যয় 
করা। এ জন্য প্রত্যেক ই‘তিকাফকারীর উচিৎ আল্লাহর যিকির, 
কুরআন তিলাওয়াত, সালাত ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকা এবং 
দুনিয়াবী অনর্থক কথা-বার্তা থেকে বেঁচে থাকা । 

তবে পরিবার বা অন্য কারও সাথে কোনো বৈধ বিষয়ে অল্প কথা- 
বার্তায় কোনো দোষ নেই ৷ কারণ, 


৯৬ বুখারী: ২০৩৩, ২০৩৪, ২০৪৫; মুসলিম: ১১৭১। 


৩৫১ 


* উম্মুল মুমিনীন সাফিয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি 
বলেন, 
RST ST Dl RED USES sy ale dl be Bl dys SEY 
ty El bo SAFE Fs dl Er: sl LAB VE 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ অবস্থায় 
রাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম এবং কিছুক্ষণ কথাবার্তা 
বললাম, আলোচনা শেষে যখন বাড়িতে ফিরে আসতে চাইলাম, তখন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় দেয়ার জন্য 
উঠে দাঁড়ালেন ।’২৪৭ 
০. ই'তিকাফকারীর জন্য স্ত্রী সহবাস ও তার পূর্বক্রিয়া যেমন- চুম্বন 
করা, পূর্ণ উত্তেজনার সঙ্গে স্পর্শ করা নিষেধ । কারণ, আল্লাহ 
তাআলা বলেন: 
[AY 5500 (SG SSE 1B Bhs Ys y 
‘তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় সহবাস ও তাদের সঙ্গে অন্যান্য 
যৌনকর্ম করবে না।’ {সূরা আল-বাকারা, আয়াত: ১৮৭} 


২৭ বুখারী; ২০৩৮; মুসলিম: ২১৭৫ । 


৩৫২ 


০ আর ই‘তিকাফকারীর মসজিদ হতে বের হওয়ার ব্যপারে বিধান 
হলো, যদি শরীরের কিছু অংশ বাইরে বের করে তবে কোনো 
দোষ নেই ৷ কারণ, 


Co) 
2s 


‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ 

হতে মাথা বের করতেন আর আমি ঝতু অবস্থায় তাঁর মাথা ধৌত 

করতাম ২৪৮ 

* অন্য বর্ণনায় এসে, 

ES HEL FG BE B25 ly le dl be GHG ESE 
LUE GS 36 

“আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা খতু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লামের চুল অচিড়ে দিতেন। তখন আয়েশা 

আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা বের করে আয়েশা রাদিয়াল্লাহু 

‘আনহার দিকে দিতেন ।’২৪৯ 


২৪ বুখারী: ৩০১, ২০৩১; মুসলিম: ২৯৭ । 
৬৯ বুখারী: ২০২৮; মুসলিম: ২৯৭ । 


৩৫৩ 


০ ই‘তিকাফকারী মসজিদ থেকে সারা শরীর নিয়ে বের হওয়ার 
তিন অবস্থা: 

প্রথম: কোনো প্রয়োজনে মসজিদের বাইরে যাওয়া তা স্বভাবগত 
হোক বা শরীয়তসম্মত হোক । যেমন পেশাব-পায়খানা, উযু, ফরয 
গোসল, ইত্যাদি ও পানাহার হয়, আর ওই কর্মকাণ্ডের ব্যবস্থা 
মসজিদে না থাকে বা সমজিদে সম্ভব না হয়, তা হলে 
ই‘তিকাফকারীর জন্য বাইরে যাওয়া জায়েয হবে। আর যদি ওই 
কাজগুলো মসজিদে করা সম্ভব হয় বা তার ব্যবস্থা থাকে, তাহলে 
ই‘তিকাফকারীর মসজিদের বাইরে যাওয়া জায়েয হবে না। গেলে 
ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 

দ্বিতীয়: কোনো ইবাদত জাতীয় কাজের জন্য বের হওয়া, যা তার 
ওপর ওয়াজিব নয়। যেমন- অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাওয়া ও 
জানাযায় উপস্থিত হওয়া ইত্যাদি । এসব অবস্থায় বের হওয়া জায়েয 
নেই; তবে যদি ই‘তিকাফের প্রথমেই শর্ত করে নেয় যে, তবে বের 
হওয়াতে ক্ষতি নেই ৷ যেমন, ই‘তিকাফকারীর কোনো রোগী থাকে; 
যাকে সে দেখা-শোনা করতে চায়, অথবা যদি তাঁর মৃত্যুর আশংকা 
থাকে আর ইতিকাফ শুরুর পূর্বেই তাকে দেখতে যাওয়ার শর্ত করে 
থাকে তবে সমস্যা নেই । 

তৃতীয়: ই‘তিকাফকারী এমন কোনো কাজের জন্য বের হওয়া যা 
ইতিকাফের উদ্দেশ্য বিরোধী ৷ যেমন, যেমন ক্রয়-বিক্রয়, স্ত্রী সহবাস 


৩৫৪ 


অথবা তাদের সাথে মেলা-মেশা ইত্যাদি কর্মকাণ্ডের জন্য মসজিদ 

থেকে বের হওয়া । ই‘তিকাফকারী এগুলো করতে পারে না। এর 

জন্য শর্ত করলেও কোনো লাভ নেই শর্ত করা না করা সমান। 
কারণ, এগুলো ইতিকাফ নষ্ট করে দেয় এবং তার মূল উদ্দেশ্যের 
পরিপন্থি । 

০ রমযানের এই শেষ দশ দিনের আরও অন্যতম বৈশিষ্ট্য হলো, 
এ ১০ দিনের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের 
চেয়েও উত্তম। সুতরাং আল্লাহ তোমাদেরকে রহমত করুন, 
তোমরা এ ১০ দিনের ফযীলত সম্পর্কে জান, সাবধান! এ 
মূল্যবান সময়গুলো নষ্ট করবে না; কেননা এ সময়গুলো অতীব 
মূল্যবান, এর কল্যাণ স্পষ্ট ও প্রকাশ্য । 

হে আল্লাহ! আপনি আমাদেরকে এমন কর্মের তৌফিক দিন যাতে 

আমাদের দ্বীন ও দুনিয়ার মঙ্গল নিহিত রয়েছে। আর আমাদের শেষ 

পরিণাম সুন্দর করুন এবং সম্মান জনক ঠিকানা দান করুন । আর 
আমাদেরকে এবং আমাদের পিতা-মাতা ও সকল মুসলিমদেরকে 
আপনার কৃপায় ক্ষমা করে দিন। 

আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, 

তার পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর । 


৩৫৫ 


দ্বাবিংশ আসর 
রমযানের শেষ দশকের ইবাদত ও লাইলাতুল ক্বদর 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোপন ও প্রকাশ্য সম্পর্কে সর্বজ্ঞ, 
নিজ প্রতাপ ও প্রতিপত্তির মাধ্যমে নিপীড়কদের দমনকারী, নদীতে 
প্রবাহমাণ পানির ফোটার সংখ্যা গণনাকারী, রাতের অন্ধকার 
সৃষ্টিকারী যাকে ভোরের আলো মিটিয়ে দুরিভূত করে দেয়। 
ইবাদতকারীদের জন্য সাওয়াবে পরিপূর্ণতা প্রদানকারী এবং তাদের 
প্রতিদানে উৎকর্ষতা প্রদানকারী, চোখের খেয়ানত ও অন্তরের গোপন 
ইচ্ছা সম্পর্কে যথাযথ জ্ঞানী, তাঁর রিযিক সকল সৃষ্টিকুলকে অন্তর্ভুক্ত 
করেছে, ফলে বালুতে অবস্থানরত কোনো পিপড়া কিংবা নীড়ে 
অবস্থানরত পাখীর বাচ্ছাও বাদ যায় নি। ধনী করেন, দরিদ্র করেন 
আর তাঁরই প্রজ্ঞায় অনুষ্ঠিত হয় ধনাট্যতা কিংবা দারিদ্রতা । কোনো 
কোনো সৃষ্টিজীবকে অপর সৃষ্টিজীবের উপর প্রাধান্য দিয়েছেন 
এমনকি সময়ের ক্ষেত্রেও, লাইলাতুল কদর, সম্মানিত রাত্রি, যা 
হাজার মাসের চেয়েও উত্তম । আমি তার এমন প্রশংসা করছি যা 
কোনো সংখ্যায় শেষ হবার নয়, আর এমন শুকরিয়া জ্ঞাপন করছি 
যা তার আরও সাহায্যকে টেনে আনে। 


৩৫৬ 


আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক্ক ইলাহ 
আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল যাঁর 
আঙ্গুলের ফাঁক দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। আল্লাহ তাঁর উপর 
সালাত প্রেরণ করুন, অনুরূপ আবু বকরের ওপর, যিনি সুখে কিংবা 
দুঃখে তাঁর সাথী ছিলেন, অনুরূপ উমরের ওপর, যিনি ছিলেন 
ইসলামের কাঁধ ও বাজু, আর উসমানের উপর, যিনি ছিলেন 
কুরআনের বিন্যাস ও একত্রকারী। আর আলীর উপর যিনি একাই 
যুদ্ধে বীরত্ব প্রদর্শনে যথেষ্ট নৈপুণ্যতা প্রদর্শনকারী, অনুরূপ রাসূলের 
সকল পরিবার-পরিজন ও সাহাবীগণের ওপর, যাঁদের প্রত্যেকেই 
তাদের আমল ও উদ্দেশ্যে ছিলেন সৎ ও কল্যাণকামী । আর আল্লাহ 
তাদের উপর যথাযথ সালামও প্রেরণ করুন। 


০ প্রিয় ভাইয়েরা! রমযানের শেষ দশদিনে রয়েছে বরকতময় 
ক্রদরের রাত। এ মাসকে আল্লাহ তা'আলা অন্যান্য মাসের 
তুলনায় অধিক মর্যাদা দিয়েছেন। আল্লাহ তা‘আলা উম্মতকে এ 
রাতে অফুরন্ত সাওয়াব ও কল্যাণ দান করে অনুগ্রহ করেছেন। 

* আল্লাহ তা‘আলা তাঁর সুস্পষ্ট কিতাব আল-কুরআনে এ রাতের 

মর্যাদা বিশেষভাবে উল্লেখ করে বলেছেন: 


৩৫৭ 


OSS HE IEE O BS YAS SY 
GSB © 34 4S UU LG BN Sl G5 
[A or ioe ANH OO 0: El: 55 ES Le 
“নিশ্চয় আমরা এটা নাযিল করেছি এক মুবারক রাতে; নিশ্চয় 
আমরা সতর্ককারী। সে রাতে প্রত্যেক চুড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, 
আমাদের পক্ষ থেকে আদেশকত্রমে, নিশ্চয় আমরা রাসূল প্রেরণকারী। 
আপনার রবের রহমতস্বরূপ; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ-- 
আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, যদি 
তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। তিনি ছাড়া কোন সত্য ইলাহ্‌ নেই, 
তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান; তিনি তোমাদের 
রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।” {সূরা আদ-দুখান, 
আয়াত: ৩-৮} 
মহান আল্লাহ এ রাতকে মুবারক বলে গুণান্বিত করেছেন; কারণ 
এতে রয়েছে অত্যাধিক কল্যাণ, বরকত ও মর্যাদা ৷ 
[] এ রাতের বরকতের মধ্যে অন্যতম হচ্ছে, এ বরকতময় 
কুরআন ওই রাতেই নাযিল হয়েছে। এর গুণ বর্ণনা করতে 
গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন যে, এ রাতে 
প্রত্যেক চুড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, অর্থাৎ লাওহে মাহফুয 
থেকে লেখক ফেরেশতাদের কাছে স্থিরিকৃত হয়, এ বছর 
৩৫৮ 


আল্লাহর নির্দেশে রিযিক, বয়স সীমা, ভাল ও মন্দ ইত্যাদি যত 
প্রজ্ঞাপূর্ণ কাজ রয়েছে সবই । এ সবই আল্লাহর প্রজ্ঞাপূর্ণ ও 
হিকমতপূর্ণ নির্দেশ যাতে নেই কোনো দোষ, কমতি, 
অবিবেচনাপ্রসূত কিংবা বাতিল কিছু; সর্বজ্ঞ, মহাসম্মানিতের 
কাছ থেকে সুনির্ধারিতরূপে ৷ 
* মহান আল্লাহ বলেন, 
EE EEL OAL ws; OHI St) 
BELO AE 503k CS CAB SAN IE O ial 
[DANO 2d es $s 
“নিশ্চয় আমরা কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’; আর 
আপনাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? ‘লাইলাতুল কদর 
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ । সে রাতে ফিরিণ্তাগণ ও রূহ্‌ নাযিল হয় 
তাদের রবের অনুমতিক্ৰমে সকল সিদ্ধান্ত নিয়ে । শান্তিময় সে 
রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত ৷” {সূরা আল-ক্বদর, আয়াত: ১-৫} 


ক্রদর শব্দটি সম্মান ও মর্যাদা অর্থে ব্যবহৃত হয়। আবার এর অপর 
অর্থ হচ্ছে, তাকদীর ও ফয়সালা করা; কেননা ক্কদরের রাত 
অত্যাধিক সম্মানিত ও মহত্বপূৰ্ণ রাত, এ রাতে আল্লাহ তা'আলা এ 
বছর যা কিছু হবে তা নির্ধারণ করেন এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ 
ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। 


৩৫০৯ 


আর “কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম” কথাটির অর্থ হলো: 
ফযিলত, সম্মান, অত্যাধিক সাওয়াব ও পুরস্কারের দিক থেকে তা 
হাজার মাসের চেয়েও উত্তম। তাই যে ব্যক্তি পূর্ণ ঈমান ও 
সাওয়াবের আশা নিয়ে এ রাতের সালাত (কিয়ামুল-লাইল) আদায় 
করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। 

আর “ফেরেশতা নাযিল হওয়া” এর অর্থ হলো: ফেরেশতাগণের 
অবতরণ; তারা আল্লাহর এক প্রকার বান্দা; যারা দিন-রাত আল্লাহর 
ইবাদতে রত থাকে ৷ “তারা অহংকার-বশে তাঁর ‘ইবাদাত করা হতে 
বিমুখ হয় না এবং বিরক্তি বোধ করে না। তারা দিন-রাত তাঁর 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্তও হয় না।” {সূরা আল- 
আম্বিয়া: ১৯-২০} তারা লাইলাতুল ক্দরের কল্যাণ, বরকত ও 
রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। 

আর “রূহ” বলতে জিব্রাঈল ‘আলাইহিস সালামকে বুঝানো হয়েছে। 
মর্যাদা ও সম্মানের কারণে তাঁকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 
আর “শান্তি বর্ষণ” করার অর্থ হলো: লাইলাতুল ক্বদর মুমিনদের 
জন্য যাবতীয় ভীতিপ্রদ বস্তু হতে শান্তির রাত; কারণ আল্লাহ 
তা'আলা বনু লোককে এ রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে 
থাকেন, এর মাধ্যমে অনেকেই তাঁর আযাব থেকে মুক্তি নিরাপত্তা 
পায়। 


৩৬০ 


আর “ফজর উদয় পর্যন্ত” এর অর্থ হলো: ক্রদরের রাতের 

পরিসমাপ্তি ঘটে ফজর উদয়ের মাধ্যমে; কারণ এর মাধ্যমে রাতের 

যাবতীয় কাজ শেষ হয়ে যায় । 

[] এ সূরায় ক্কদরের রাতের বিবিধ মর্যাদার কথা বর্ণিত হয়েছে, 
যেমন: 

প্রথম ফযীলত: আল্লাহ তাআলা এ রাতে কুরআন নাযিল করেছেন; 

যা মানুষের জন্য সঠিক পথ নির্দেশিকা এবং দুনিয়া ও আখিরাতের 

সৌভাগ্য । 

দ্বিতীয় ফযীলত: “আপনাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?” 

এ প্ৰশ্নবোধক আয়াত এ রাতের বড় গুরুত্ব ও মহত্বের উপর 

প্রমাণবহ । 

তৃতীয় ফযীলত; এটা এমন এক রাত, যা হাজার মাসের চেয়েও 

উত্তম 

চতুৰ্থ ফযীলত: এ রাতে ফেরেশতারা দুনিয়ার বুকে অবতরণ করে 

থাকেন; যারা কেবল কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতেই 

অবতরণ করে থাকেন। 

পঞ্চম ফযীলত: এটা শান্তি ও নিরাপত্তাময়; কারণ বান্দা এ রাত 

আল্লাহর আনুগত্য ও ইবাদতে কাটিয়ে দেয় ফলে আল্লাহ শাস্তি ও 

আযাব থেকে অধিক পরিমানে শান্তি ও নিরাপত্তা প্রদান করেন। 


৩৬১ 


ষষ্ঠ ফযীলত: আল্লাহ তা'আলা এ রাতের সম্মানে একটি পূর্ণাঙ্গ সূরা 
অবতীর্ণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হবে। 
[] এ রাতের ফযীলতের মধ্যে আরও রয়েছে: 
* বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত 
হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(455 be IE UL HE GUS BOLD SDIID FE to 
‘যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় ক্কদরের রাতে দণ্ডায়মান 
থাকবে (ইবাদত করবে), তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া 
হবে ।’২৫০ 
রাসূলের বাণী: “ঈমান ও সাওয়াবের আশায়” এর অর্থ হলো: 
আল্লাহর উপর এবং যারা এ রাত্রিতে কিয়াম করবে (সালাত আদায় 
করবে) তাদের জন্য আল্লাহ তা'আলা যে প্রতিদান তৈরী করে 
রেখেছেন সেটার উপর তার পূর্ণ ঈমান রয়েছে। আর সওয়াব ও 
প্রতিদানের আশাও তার থাকতে হবে। 
এ ধরনের সাওয়াব প্রাপ্তির যারা জানে ও যারা জানে না সবার 
জন্যই সাব্যস্ত হবে কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এ সওয়াব প্রাপ্তির জন্য জানা থাকা শর্ত করেন নি। 


২৫০ বুখারী: ১৯০১; মুসলিম: ৭৬০ । 


৩৬২ 


[] আর লাইলাতুল কদর অবশ্যই রমযান মাসে; কারণ, আল্লাহ 
তা'আলা এ রাতেই কুরআন অবতীর্ণ করেছেন; আর তিনি 
নিজেই জানিয়েছেন যে তিনি কুরআনকে রমযান মাসে নাযিল 
করেছেন। 

* আল্লাহ তা‘আলা বলেন; 

NEO HD Ss 5G 

“আর অবশ্যই আমরা এ কুরআনকে লাইলাতুল কদরে নাযিল 

করেছি” ৷ {সূরা আল-কাদর: ১} 

* আরও বলেন, 

[Me 520 ( SEE 48 dyl SH SUES 545 

‘রমযান এমন একটি মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে।’ {সূরা 

আল-বাকারা, আয়াত; ১৮৫} 

এর দ্বারা নির্ধারিত হয়ে গেল যে, পবিত্র ক্কদরের রাত রমযানের 

মধ্যেই রয়েছে। এটি সকল উম্মতের মধ্যে ছিল আর এ উম্মতের 

জন্য কিয়ামত পৰ্যন্ত বহাল থাকবে৷ কারণ, 

* এ ব্যাপারে ইমাম আহমাদ ও নাসাঈ রহ, আবূ যর রাদিয়াল্লাহু 

‘আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 

ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমাকে ক্দরের 

রত সম্পর্কে সংবাদ দিন তা কি রমযানে না অন্য কোনো মাসে? 
উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা 


৩৬৩ 


রমযানেই রয়েছে। এরপর আবূ যর আবার প্রশ্ন করলেন, তা কি 
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যত দিন জীবিত ততদিন 
অবশিষ্ট থাকবে, নাকি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে? উত্তরে তিনি 
বললেন, কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে।”২*১, আল-হাদীস 
কিন্তু এ রাতের এ মহান মর্যাদা ও বৃহৎ পুরস্কার এ উম্মতের জন্যই 
নির্দিষ্ট । যেমন এ উম্মতকে জুম‘আর ফযীলত ও এ জাতীয় অন্যান্য 
ফযীলত দ্বারা বিশেষিত করা হয়েছে। সুতরাং আল্লাহর জন্যই 
যাবতীয় প্রশংসা । 
[7] আর ক্রদরের রাত অবশ্যই রমযানের শেষ দশ রাতে রয়েছে। 
কারণ, 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
KSUESS Se 20 AGG NG 2 
‘তোমরা রমযানের শেষ দশকে লাইলাতুল ক্কদর অন্বেষণ করো ।’২৫২ 
[] আর তা জোড় রাত্রিগুলোর চেয়ে বেজোড় রাত্রিগুলোর মধ্যে 
হওয়ার সম্ভাবনা বেশি। 
* কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


২৫১ মুসনাদে আহমাদ ৫/১৭১; নাসাঈ, তুহফাতুল আশরাফ অনুসারে ৯/১৮৩; 
মুস্তাদরাকে হাকেম ১/৪৩৭ ৷ তবে এর সনদ দুর্বল। 
২৫২ বুখারী; ২০২০; মুসলিম: ১১৬৯। 


৩৬৪ 


Les EVEN WS 2531S DLL 54 
অম্বেষণ করো ২৫৩ 
[] আর লাইলাতুল ক্বদর রমযানের শেষ সাত দিনের মধ্য হওয়ার 

সম্ভাবনাই বেশি । কেননা, 
* ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমার হাদীসে এসেছে, 
Sry ssid Le AlN 5 
5 SY 5h ed Ls Mls IE TE 2 
USN ENB WIE IAL SE SE MNS Sb 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুগে কতিপয় সাহাবী 
রমযানের শেষ সাত দিনে লাইলাতুল ক্বদর স্বপ্নে দেখেছিলেন। তখন 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে 
পাচ্ছি যে তোমাদের সবার স্বপ্ন শেষ সাত দিনের ব্যাপারে এসে 
একাত্মতা ঘোষণা করছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি ক্বদরের 
রাতকে নির্দিষ্ট করতে চায়, সে যেন শেষ সাত দিনের মধ্যে তা 
নির্ধারণ করে।’ ২৫৪ 


২৫৩ বুখারী: ২০১৭ । 
২৫৪ বুখারী: ২০১৫; মুসলিম: ১১৬৫ 


৩৬৫ 


* অনুরূপভাবে সহীহ মুসলিমে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 

‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

HS Lb LB - EG G85 - p53 LSall SB 
SA ke HL NN 3 

‘তোমরা রমযানের শেষ দশ রাতে লাইলাতুল ক্বদর অন্বেষণ কর। 

যদি তোমাদের কেউ দুর্বল থাকে অথবা অক্ষম হয়, তাহলে সে যেন 

শেষ সাত রাতে সেটা খোঁজতে অপারগ না হয় ২৫৫ 

[] আর শেষ সাতদিনের বেজোড় রাতগুলোর মধ্যে ২৭ তম 

রাত্রিটিই লাইলাতুল ক্রদর হওয়ার সম্ভাবনা বেশি । কারণ, 
* উবাই ইবন কা'‘আব রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, 
BE LS HE Lo ANd CA Gh TMI Sy aslo 
erie 

আল্লাহর শপথ! আমি অবশ্যই সে রাতটিকে জানি যে রাতটিতে 

কিয়াম করার (সালাত নিয়ে দাঁড়ানোর) কথা আমাদেরকে রাসুলুল্লাহ 

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, তা হলো, 

রমযানের ২৭ তম রাত ।’ ২৫৬ 


২৫৫ মুসলিম: ১১৯৫। 
২৫৬ মুসলিম: ৭৬২। 


৩৬৬ 


[] তবে প্রতি বছরেই ক্বদরের রাত ২৭ তারিখে হবে তা নির্ধারিত 
নয়; বরং সেটি স্থানচ্যুত হয়; কোনো বছর ২৭, আবার কোনো 
বছরে ২৫ হয়ে থাকে এতে একমাত্র আল্লাহর হিকমত ও ইচ্ছা 
নিহিত । 

এর প্রমাণ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা । 

তিনি বলেছেন, 

EL BURSA B AML SUES ba 35ND G Bail 

UES Le BUGS 

“তোমরা এ রাতটিকে রমযানের শেষ দশকে তালাশ কর; নয় রাত 

পাঁচ রাত বাকী থাকতে তালাশ করো” । ২৭ 

ইমাম ইবন হাজার রহ. তার ফাতহুল বারীতে বলেন, “আমি প্রাধান্য 

দিচ্ছি যে, এটি রমযানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে 

রয়েছে এবং এটি স্থানান্তর হয়ে থাকে ৷” ২৫৮ 

আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের ওপর অনুগ্রহস্বরূপ এ রাতকে 

গোপন রেখেছেন । যাতে প্রতেক বান্দা এ রাত অম্বেষণে বেশি করে 

আমল করতে পারে। এ মহিমাম্বিত রাতে সালাত, যিকির ও দু'আ 


২৫৭ বুখারী: ২০২১। 
২৫৮ ফাতহুল বারী; ৪/২৬৬ । 
৩৬৭ 


করে আল্লাহর নৈকট্য ও অধিক সাওয়াব অর্জন করতে পারে। 
আল্লাহ তা‘আলা এ রাত গোপন রেখেছেন বান্দাকে পরীক্ষা করার 
জন্য যে, কে এ রাত অন্বেষণে অধিক সচেষ্ট হয়, আর কে অলস 
ঘুমায় । কেননা যে ব্যক্তি কোনো বস্তুর আকাজ্খী হয় সে তা অর্জনে 
অধিক চেষ্টা-সাধনা চালায় এবং তা অর্জন করার জন্য সর্বশক্তি ব্যয় 
করে থাকে। এ পথে তা লাভ করতে ও সঠিক মঞ্জিলে মাকসূদে 
পৌঁছুতে যত কষ্টই হোক না কেন সেটা তার কাছে গৌণ হিসেবে 
পরিগণিত হয়। তবে কখনো কখনো আল্লাহ তা‘আলা কিছু কিছু 
বান্দার জন্য কিছু আলামত ও চিহ্ন দিয়ে এ রাতের জ্ঞানকে প্রকাশ 
করে থাকেন। 
* সে কারণেই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সে 
রাতের আলামত হিসেবে দেখেছিলেন যে সে রাত্রির সকাল বেলা 
পানি ও মাটির মধ্যে ফজরের সালাত আদায় করছেন। অতঃপর সে 
ওয়াসাল্লাম ফজরের সালাত বৃষ্টি ও মাটির মাঝে আদায় করেন। ২৯ 
০ সম্মানিত ভাই সকল! ক্রদরের রাতে আল্লাহর রহমতের 
দরজাসমূহ খুলে দেয়া হয়। প্রিয় বান্দাদের আল্লাহ তা‘আলার 
নৈকট্য লাভের সুযোগ করে দেয়া হয়। আর বান্দা যা কিছু 


২৫৯ বুখারী: ২০২৭; মুসলিম: ১১৬৭ । 


৩৬৮ 


আল্লাহর কাছে চায় আল্লাহ তা শ্রবণ করেন, বান্দার চাহিদা ও 
প্রার্থনার উত্তর দেন ও সৎ কর্মশীলদের জন্য মহা পুরস্কার 
নির্ধারণ করেন। কেননা ক্কদরের রাত হাজার মাসের চেয়েও 
উত্তম । 

০ তাই আপনারা ক্রদরের রাতের মর্যাদা লাভের অন্বেষণে যথাসাধ্য 
চেষ্টা করুন । আর গাফিলতি ও অলসতা থেকে সাবধান হোন, 
কারণ এ ধরনের গাফিলতিতে ধ্বংস অনিবার্য 

গত হয়ে গেছে পুরো জীবন ভুলে ও খেলা এবং ক্ষতিগ্রস্ততায় 

আমার জীবনের যে সময়টুকু নষ্ট করেছি তার জন্য আফসোস 

জীবনের যে সময়টুকু আমি নষ্ট করেছি তাতে আমার কোনো ওযর 
নেই 

আমি প্রশংসা ও শুকরিয়ার কর্তব্য থেকে কত গাফেল হলাম!! 

যেহেতু আল্লাহ আমাদেরকে একটি মাস দিয়েছেন, তা আবার এমন 

মাস 

যে মাসে দয়াময় সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যিকির নাযিল করেছেন। 

এ মাসের সাথে কী আর কোনো মাসের তুলনা চলে যেখানে আছে 

লাইলাতুল কদর? 

কারণ, এ রাত্রির সংবাদ দিয়ে বহু সহীহ হাদীস রয়েছে। 

গ্রহণযোগ্য বর্ণনাকারীদের থেকে আমাদের কাছে বর্ণিত হয়েছে যে 

তা খোঁজা হবে বেজোড় রাত্রিতে 


৩৬৯ 


সুতরাং সে ব্যক্তির জন্য সুসংবাদ যে এটাকে এর শেষ দশকে 
তালাশ করে 

এতে নাযিল হয় ফেরেশতারা যাবতীয় নূর ও সৎকাম নিয়ে 

আর এজন্যই বলা হয়েছে, শান্তি আর শান্তি যতক্ষণ না উদিত হবে 
ফজর । 

সাবধান! এটাকে গোপন মূলধন হিসেবে জমা করে রাখ, এটা তো 
সর্বোত্তম মূলধন । 

কারণ, এতে রয়েছে বহু মানুষ যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে 
অথচ সে জানে না। ** 


হে আল্লাহ! আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুন যারা এ মাসের 
সত্যিকারের সিয়াম পালন করেছে, লাইলাতুল ক্বদর লাভ করেছে, 
এবং এর মাধ্যমে ব্যাপক সাওয়াব ও প্রতিদান প্রাপ্ত হয়েছে। 

হে আল্লাহ! আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে, যারা ভালো 
কাজে প্রতিযোগিতা করে, সকল অন্যায় ও গর্হিত কাজ থেকে 


২৬০ এ কবিতাগুলো ইবনে রাজাবের লাতায়েফুল মা‘আরিফে রয়েছে, পৃ. ৩৫১, 
৩৫২। 
৩৭০ 


তাদের সাথে যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন ও গুনাহের 
কাজ থেকে হেফাযত করেছেন। 

হে আল্লাহ! আপনি আমাদেরকে আশ্রয় দিন পথভ্রষ্টকারী ফিতনা 
থেকে, বাঁচিয়ে রাখুন অশ্লীলতা থেকে যা প্রকাশ পেয়েছে এবং যা 
গোপন রয়েছে। 

হে আল্লাহ! আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার এবং উত্তম 
ইবাদত করার তাওফীক দিন। আর আমাদেরকে আপনার 
আনুগত্যশীল ও ওলীদের কাতারে শামিল করুন। আর দুনিয়া ও 
আখিরাতে আমাদের কল্যাণ দান করুন ও জাহান্নামের শীস্তি থেকে 
রক্ষা করুন। আমাদেরকে, আমাদের পিতা-মাতাদেরকে এবং সকল 
মুসলিমকে আপনার দয়ায় ক্ষমা করুন৷ হে দয়াময় ৷ 

আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, 
তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর । 


৩৭১ 


ত্ৰয়োবিংশ আসর 
জান্নাতের বর্ণনা 
আল্লাহ আমাদেরকে তার অধিবাসী করুন 


সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি প্রত্যাশাকারীকে প্রত্যাশার 
ওপরে পৌঁছান এবং প্রার্থনাকারীকে প্রার্থনার বেশি দেন। 
তাওবাকারীর ওপর ক্ষমা ও গ্রহণের দ্বারা অনুগ্রহকারী, সৃষ্টি 
করেছেন মানুষ এবং তৈরী করেছেন একটি ঘর সেখানে অবতরণের 
জন্য, আর দুনিয়াকে করেছেন সেখানে নাযিল হওয়ার একটি 
পর্যায়রূপে ৷ যারা প্রকৃত ঘরের মর্যাদা সম্পর্কে অজ্ঞ তারা তাদের 
বোকামীরি কারণে এ দুনিয়াকেই তাদের মূল আবাস বানিয়ে নিয়েছে, 
অতঃপর তাদেরকে সেখান থেকে তাদের আশা-আকাঙ্কা পূরণ 
হওয়ার পূর্বেই তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। তারা যে 
সকল সম্পদ কিংবা সন্তান-সম্তুতি অর্জন করেছিল তা তাদের কোনো 
কাজে আসে নি, তাদের সবাইকেই এতে পরাজিত হতে হয়েছে; 
তুমি কি কাকদেরকে তাদের ভগ্নাংশের উপর কাঁদতে দেখনি? কিন্তু 
যাকে আল্লাহ তাওফীক দিয়েছেন সে দুনিয়াকে সঠিকভাবে চিনতে 
পেরেছে, ফলে তার সামনে আজ্ঞাবহ হয়ে পড়ে থাকলেও সে দুনিয়া 


৩৭২ 


দ্বারা প্রতারিত হয় নি, সে আল্লাহর ক্ষমা ও এমন জান্নাত লাভের 
জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যার প্রশস্ততা আসমান ও 
যমীনব্যাপী ৷ যা শুধু তাদের জন্য তৈরী করা হয়েছে যারা আল্লাহ ও 
তাঁর রাসূলের উপর ঈমান এনেছে। 

আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাঁর 
কোনো শরীক নেই, এমন সাক্ষ্য যে সাক্ষীদাতা সে সাক্ষ্যের দলীল- 
প্রমাণাদি ও মূলনীতি সম্পর্কে সম্যক অবগত আমি আরও সাক্ষ্য 
দিচ্ছি যে মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল ৷ আল্লাহ তাঁর উপর সালাত 
পেশ করুন, যতদিন মৃদু বাতাস তার উত্তর, দক্ষিন থেকে প্রবাহিত 
হবে এবং সেটা সামনে ও পিছনে বয়ে যেতে থাকবে। আরও পেশ 
করুন আবু বকরের উপর যিনি সফর ও অবস্থান সর্বাবস্থায় তাঁর 
সাথী ছিলেন, অনুরূপ ‘উমারের ওপর, যিনি ইসলামকে এমন 
তলোয়ার দিয়ে হেফাযত করেছিলেন যার মধ্যে কোনো প্রকার খাঁজ 
পড়ার ভয় ছিল না, অনুরূপভাবে ‘উসমানের উপর, যিনি তার উপর 
আপতিত বিপদে ধৈৰ্যধারণকারী ছিলেন, আর আলীর উপর, যিনি 
তাঁর উপর কারও হামলা হওয়ার আগেই নিজের বীরত্বে ছিলেন 
সম্মুখগামী। অনুরূপভাবে রাসূলের সকল পরিবার-পরিজন, 
সাহাবীগণ এবং যুগ যুগ ধরে তাদের সুন্দর অনুসারীদের উপর 
আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও প্রেরণ করুন। 


৩৭৩ 


০ প্রিয় ভাইয়েরা! আপনার রবের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর 
হোন, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান; যাতে এমন 
নিয়ামত রয়েছে, যা কোনো চক্ষু কোনো দিন দেখে নি, কোনো 
কান শুনে নি এবং কোনো অন্তর কল্পনাও করে নি, এমন 
জান্নাতের প্রতি দ্রুত এগিয়ে চলুন। 

* আল্লাহ তা‘আলা বলেন: 

CEES CE SL SIT 565 GE jo) 

[resus 
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেটির দৃষ্টান্ত 
এরূপ, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত । তার খাদ্যসামগ্রী ও তার 

ছায়া সার্বক্ষণিক ৷’ {সূরা আর-রা“দ, আয়াত: ৩৫} 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 

G3 5 Ft HE S550 Ce ALE S350 AS 5 

(ES SEES SHY F 
মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, 
পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং 
আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব 


৩৭৪ 


ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা” {সূরা 
মুহাম্মাদ, আয়াত: ১৫} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
NEE sf 4 Sosa lhlass 5 5) 
es I ow By ANSE 55 oo Cel 8 
[co 5A © SAS CS BBE EBS 4 
“(হে রাসুল!) আপনি তাদের সুসংবাদ দিন, যারা ঈমান এনেছে ও 
সৎকর্ম করেছে। নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যা 
তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত । যখন জান্নাতবাসীদের কোনো 
ফল-ফলাদি প্রদান করা হবে, কখন তারা বলবে, এ তো ওই রিযিক 
যা আমাদেরকে ইতোপূর্বে দেয়া হয়েছিল এবং অনুরুপ ফলও প্রদান 
কর হয়েছিল। আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতমা স্ত্রীগণ। 
আর তারা সেখানে স্থায়ী হবে।’ {সূরা আল-বাকারাহ্‌, আয়াত: ২৫} 
* আল্লাহ তা'আলা আরও বলেন; 

REA ed Bd SS Gb ce 5 
SIG © RA BB L535 2 GH O bl SIE 55253 Eo 
B50 GO HES LAGS EEO NS PUR ols 
< ~ 530 6 © 5A = 4 BSE 5, rele 

[0 tL © Is ELS Ca 


৩৭৫ 


‘তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের 
থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। তাদের চারপাশে 
আবর্তিত হবে রোৌপ্যপাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র- রূপার ন্যায় শুভ্র 
স্ফটিক পাত্র; যার পরিমাপ তারা নির্ধারণ করবে৷ সেখানে তাদেরকে 
পান করানো হবে পাত্রভরা আদা-মিশ্রিত সুরা, সেখানকার এক ঝর্ণা 
যার নাম হবে সালসাবীল। আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে 
চিরকিশোরেরা; তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে। 
আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট 
সাম্ৰাজ্য।' {সূরা আন-ইনসান, আয়াত: ১৪-২০} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 
5250 HE GE VS OL LS ES NO He Ee 3) 
[NY ihe 42 
তারা সুউচ্চ জান্নাতে অবস্থান কবে, আর তারা সেখানে কোনো 
অনৰ্থক কথা-বার্তা শুনতে পাবে না এবং তথায় তাদের জন্য থাকবে 
প্রবাহমান ঝর্ণাধারা । তথায় রয়েছে সুউচ্চ পালংক, সদা প্রস্তুত পান- 
পাত্র, সারিবদ্ধ বালিশ ও উন্নত মানসম্পন্ন বিছানাসমূহ।’ {সূরা আল- 
গাশিয়া, আয়াত: ১০-১৬} 


আল্লাহ তাআলা বলেন; 
[YORE CS ES BB SS 250 TS S54) 


৩৭৬ 


‘জান্নাতীদের স্বর্ণের ও মনিমুক্তার অলঙ্কার পরিধান করানো হবে 

এবং রেশমী কাপড়ের পোশাক পরিধান করানো হবে। 

{সূরা আল-হজ, আয়াত: ২৩} 

* আল্লাহ আরো বলেন; 

tT PE Rp pe SEAS en 
[0V:0LSNI © eb GIS 

তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা 

রেশমের পোশাক, আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি 

এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়।’ {সূরা 

আল-ইনসান/আদ-দাহর, আয়াত; ২১} 


* আল্লাহ তা‘আলা আরও বলেন: 

[VU © Ie GES DE B55 Fe SSE) 
‘তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান 
দেয়া অবস্থায় থাকবে।’ সূরা আর-রহমান, আয়াত: ৬৭} 


* আল্লাহ তা'আলা আরও বলেন: 
SUS (OES Ys ULES G5 NV YON Fe Us SE) 
[YY 


৩৭৭ 


‘তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে তারা 
সেখানে না দেখবে অতিশয় গরম, আর না অত্যধিক শীত।’ {সূরা 
আল-ইনসান/আদ-দাহর, আয়াত: ১৩} 


* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
sik 4 LEE © 5585 hE SG © el 3 S SEI Sj 
I G2 UAT © ss 158 3355 DS © SE SI 
[00 0:0 AN {© Gules LSE 
‘নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে, বাগ-বাগিচা ও ঝর্ণাধারার 
মধ্যে, তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে 
মুখোমুখী হয়ে । এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দেব 
ডাগর নয়না হুরদের সাথে। সেখানে তারা প্রশান্তচিত্তে সকল 
প্রকারের ফলমূল আনতে বলবে।’ সূরা আদ-দুখান, আয়াত: ৫১- 
৫৫} 
* আল্লাহ তা‘আলা আরও বলেন: 
SS 5 Sa HE BL © SF nt SB A ETL ST 
{© LUE Gs BG GEN I LES fl G Us D5; 
[Vt VY: :2 5) 
‘তোমরা সন্ত্রীক সানন্দে জান্নাতে প্রবেশ কর। স্বর্ণখচিত থালা ও 
পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় 


৩৭৮ 


আর যাতে চোখ তৃপ্ত হয় তা-ই থাকবে এবং সেখানে তোমরা হবে 
স্থায়ী " {সূরা আয-যুখরুফ, আয়াত: ৭০-৭১} 


* আল্লাহ তা‘আলা আরও বলেন: 
Ne Gl © TE NG AS 5) SES ff BE Sah Sg Y 
[oA cov: 2 0 OIE Sl HC © Hi LE 
‘সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে 
ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন । সুতরাং 
তারা যেন পদ্মরাগ ও প্রবাল । {সূরা আর-রহমান, আয়াত: ৫৬-৫৭} 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
SEAS O IIS LES Sh GU OIG SIE Ses } 
vs av 2M © eS 
‘সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ 
করবে? তারা হুর, তাঁবুতে থাকবে সুরক্ষিতা।' {সূরা আর-রহমান, 

আয়াত: ৭০-৭২} 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
(OSH ie SEH A BE LESH 
[NY :5u2l] 


৩৭৯ 


‘কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কী নিয়ামত লুকিয়ে 

রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ।’ {সূরা আস-সিজদা, 

আয়াত: ১৭} 

* আল্লাহ তা‘আলা আরও বলেন: 

D5 UTR LA BE LG LEAVE ils 
[5m O45 Us BHC 

‘যারা সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে হুসনা তথা সুন্দর 

প্রতিদান এবং তা আরো বাড়তি কিছু। আর তাদের মুখমণ্ডলকে 

আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই জান্নাতের 

অধিকারী, সেখায় অনন্তকাল বসবাস করতে থাকবে।’ {সূরা ইউনুস, 

আয়াত: ২৬} 

এ আয়াতে বর্ণিত ‘হুসনা’ বা সুন্দর হলো জান্নাত; কেননা জান্নাতের 

চেয়ে সুন্দর আর কোনো আবাস নেই । আর আয়াতে বর্ণিত আরো 

বাড়তি কিছু হচ্ছে আল্লাহ তা'আলার দর্শন। আল্লাহ তা'আলা স্বীয় 

করুণা ও দয়ায় আমাদের তা দান করুন। 

তাছাড়া জান্নাতের গুণাগুণ, নিয়ামতরাজি, সন্তুষ্টি ও আনন্দদায়ক 

বিষয়ের বর্ণনায় কুরআনুল কারীমের বহু আয়াত রয়েছে। 


০ হাদীসে জান্নাতের বিবরণ: 


৩৮০ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে যেসব 
বিবরণ দিয়েছেন, নমুনা স্বরূপ তার কিছু নিম্নে উল্লেখ করা হলো: 
45 El; HS EI IG UV SEL SE BIS afl S55 GE 
2 SEINE bs Bil Css oN ah ESS 
‘আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা 
করুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথুনী হবে 
মিশক আম্বরের। তার নুড়ি বা কংকর হবে মনিমুক্তা ও ইয়াকুত 
পাথরের । আর তার মাটি যা‘ফরানের । যে তাতে প্রবেশ করবে সে 
(অশেষ) নিয়ামতপ্রাপ্ত হবে নিরাশ হবে না, বা অভাব বোধ করবে 
না, সে তথায় চিরস্থায়ী হবে; মৃত্যুবরণ করবে না। তার পোশাক 
(কখনও) পুরাতন হবে না। তার যৌবন শেষ হবে না।' ১ 

* সহীহ মুসলিমে এসেছে, সাহাবী উৎবাহ ইবন গাযওয়ান একদিন 
ভাষণ দিতে গিয়ে আল্লাহর প্রশংসা ও তার স্তুতি প্রকাশ করে 
বললেন, 


২৬১ আহমাদ: ২/৩০৫, 8৪৫; তিরমিযী; ২৫২৬ । 
৩৮১ 


SCENE DE Sj pic STS GH Sp is 
in a J J Ge SE i eS EE 8) IC 
EL 52 Sr HSS 5 IY aia Lh Vi 
SS SST ASU DINU Sai SD SS 
Wile Ss dL Sef Ls TE Ek Ss GEG HL I 
(PSE) 5s BLS 585 03 
‘অতঃপর, দুনিয়া তার সমাপ্তির এবং পশ্চাদাপসারণের ঘোষণা 
দিচ্ছে দুনিয়ার কিছুই বাকী থাকবে না, একমাত্র ততটুকু যা পাত্রের 
নিচে অবশিষ্ট থাকে; যা পাত্রের মালিক গ্রহণ করে থাকে। নিশ্চয়ই 
তোমরা এমন এক বাড়ীর দিকে অগ্রসর হচ্ছো যা শেষ হওয়ার নয়। 
অতএব তোমরা উত্তম আমলসহ সেদিকে স্থানান্তরিত হও। আর 
আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে, জান্নাতের দরজার দুই 
কপাটের মধ্যকার ব্যবধান চল্লিশ বছরের রাস্তার সমপরিমাণ । অথচ 
এমন একদিন আসবে যেদিন সেখানেও প্রচণ্ড ভীড় থাকবে।’২৬২ 
* অন্য হাদীসে রয়েছে, সাহল ইবন সা'দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে 
বৰ্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ELL 
ALAIN ALLSTON 3 Lo Gs oH 


Ls z 


১২ মুসলিম: ২৯৬৭ । 


৩৮২ 


‘জান্নাতের আটটি দরজা আছে, তন্মধ্যে একটি দরজার নাম 
রাইয়্যান। এ দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ 
করবে না।’*১৩ 
* হাদীসে আরও রয়েছে: 
BEY 5 G5 log fe hl LS Sl I :d0 SIGUE 
SES BS S52 VE VEY , LAL Yh 
HLS E55 di ES LSU SD ES LES Tl 5 is 
“dg HS AE 115 3 7555 FS SHE SHE es dis 
GE SYM IS I GU SGD SL A 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান! জান্নাতে যাওয়ার একান্তিক 
আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কী? কেননা জান্নাত এমন এক 
বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনাও উদিত হয় না। কা'বার রবের 
কসম! তা হচ্ছে, উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, চকচককারী, সুগন্ধি 
সুবাতাস, সুরম্য অট্রালিকা, প্রবাহমান নদী, পাকা বা সুস্বাদু ফল, 
অনিন্দ্য সুন্দরী স্ত্রী এবং বাহারী পোশাক, তা হবে শান্তির চিরস্থায়ী 
নীড় ৷ নিরাপদ বাসস্থান, ফল-মূল, চিরসবুজ, নেয়ামতপূর্ণ ও সুউচ্চ 
সুদৃশ্য মহল্লা । সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা 


২৬৩ বুখারী: ১৮৯৬; মুসলিম: ১১৫২। 


৩৮৩ 


তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্কী ও এর জন্য প্রচেষ্টাকারী 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি সাল্লাম বললেন, তোমরা বল ইন- 
শাআল্লাহ । অতঃপর উপস্থিত লোকেরা বললেন, ইন-শাআল্লাহ্‌।’২৬৪ 
* অনুরূপভাবে আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 
হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

Ed SASL S AE Sl SF ISS Be HS YY 
তার একটি স্তরে একত্রিত হয়, তবুও তার বিস্তৃতি অক্ষু্ 
থাকবে ৷’ ২২৫ 
অন্য এক হাদীসে ‘আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, 
তিনি বলেন; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SESE Lh Jad SPIED MUI 5 Be TS YY 
SB ESN LISA LCN MALE eG AMUSE OS 

SLVDUE Ls GAIA BY -301- I BS 
‘নিশ্চয়ই জান্নাতের একশতটি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তায় 
জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন। প্রতি দু’ স্তরের মধ্যে 
আসমান ও জমিনের ব্যবধান রয়েছে। সুতরাং তোমরা যখন আল্লাহর 


২৬ হবন মাজাহ: ৪৩৩২ ইবন হিব্বান: ৭৩৮১। তবে এর সনদ দুর্বল। 
২৯৫ আহমাদ ৩/২৯; তিরমিযী: ২৫৩২; তবে সনদ দুর্বল 
৩৮৪ 


কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা 
করবে। কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ 
জান্নাত, সেখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবহিত হয়, এর ওপরই 
আল্লাহর আরশ অবস্থিত ৷’ ২৬৬ 
* অন্য হাদীসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
BUCS SER CF a SAN SEH EP Ss 
BS CEG CG jG ppl EE s 3G Hl 
blo es m5 Gb Hr: HW AkHE AST td; CE 
SLANG; hb 
দেখতে পাবে, যেমন- তোমরা দূর আকাশের প্রান্তদেশে পূর্ব বা 
পশ্চিমে মোতির ন্যায় উজ্জ্বল তারকারাজী দেখে থাকো । আর এটা 
হবে তাদের পরস্পরের মর্যাদার ভিত্তিতে । সাহাবীগণ বলেন, ইয়া 
রাসূলাল্লাহ ওই স্থান কি নবীদের? তথায় তাঁরা ছাড়া আর কেউ কি 
পৌঁছতে পারবে না? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, হ্যাঁ, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন! তারা হচ্ছে 


২৬৬ বুখারী: ২৭৯০, ৭৪২৩ । 


৩৮৫ 


এমন লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদের 
যথাযথ সত্য বলে বিশ্বাস করেছে ২৬৭ 


* অনুরূপভাবে আবূ মালেক আশ'‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 
SJB EA be CLG GG Se WAL SHE HG SY 
Wishes als dh Lo Bd 25 JS sl NTS Bs ds 
AEG fll bes FCA FS ESL Sb GEN ol 33 hl 
Moe 
‘নিশ্চয়ই জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকবে৷ যার ভেতর 
থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে। আল্লাহ তা 
সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায়, তখন তারা সালাতে মগ্ন 
থাকে।’*৬৮ 
* অন্য হাদীসে আবু মুসা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


২ বুখারী; ৩২৫৬; মুসলিম: ২৮৩১। 
২৬৮ মুসনাদে আহমাদ ৫/৩৪৩; ইবন আবী শাইবাহ্‌: ৩৩৯৭২; সহীহ ইবন 
হিব্বান: ৫০৯ 


৩৮৬ 


ALN Sd BE 500 55 bo LE IES FD SY 
LESS HLS SG abl ogile Sk SG 
‘নিশ্চয়ই মুমিনদের জন্য জান্নাতে একটি সুরক্ষিত মোতির তাবু 
থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে ষাট মঞ্জিল । আর 
মুমিনদের জন্য সেখানে এমন পরিবারসমূহ থাকবে, মুমিন সে 
তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে অথচ তাদের কেউ কাউকে 
দেখতে পাবে না।’২৯৯ 
রয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
BALLS UE Re BELG LENIN dh 
YG 58 YG SHG YG SAT FS LMG ES SH 
SEE ANIME AES SLANG LSM LBL GS as 
Fis 52 BF 25 5 GE FSA EE 2 
lal ওঁ C5১ Osea 
সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে 
পুর্ণিমার চাঁদের ন্যায় । তারপর যে দলটি প্রবেশ করবে তারা হবে 
আকাশের সবচেয়ে আলোকিত তারকার চেয়ে উজ্জ্বল । যারা জান্নাতে 
যাবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু আসবে না, 


২৬৯ বুখারী; ৩২৪৩, ৪৮৭৮; মুসলিম: ২৮৩৮ । 


৩৮৭ 


কফ-শ্লেষাও আসবে না। তাদের চিরুনী হবে স্বর্ণের, ঘাম হবে 
মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত। তাদের সুগন্ধি কাঠ হবে মুল্যবান 
আলাঞ্জুজ (সুগন্ধিযুক্ত কাঠ) সকলের গঠন হবে আদি পিতা আদম 
‘আলাইহিস সালামের ন্যায় লম্বায় ঘাট হাত লম্বা '২৭০ 


অন্য বর্ণনায় আছে, 
5S Hl SAS SoG LE LLL BES YG LY SHEA 


es 

‘তাদের মধ্যে কোনো মতনৈক্য থাকবে না । তারা পরস্পর হিংসা 
করবে না, তারা সকলে এক আত্মা সদৃশ হবে এবং সকাল-সন্ধ্যায় 
আল্লাহর প্রশংসা করবে।'২ 
অন্য বর্ণনায় এসেছে, 

ssl 52 5) 
“আর তাদের স্ত্রীগণ হবেন ডাগর নয়না হুরীগণ” **২, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


২% বুখারী; ৩৩২৭; মুসলিম: ২৮৩৪। 
২% বুখারী: ৩২৪৫; মুসলিম: ২৮৩৪। 
২৭২ মুসলিম: ২৮৩৪ ৷ 


৩৮৮ 


TOBIN SAV SAE NG SAG US SLE AS 
SE A ES C5 EEL 0G SpE IG GE Shots 
SASL US Soll 3 
‘নিশ্চয় জান্নাতীগণ পানাহার করবে অথচ থুতু ফেলবে না, পেশাব- 
পায়খানাও করবে না, নাকও ঝাড়বে না সাহাবীগণ বললেন, তাহলে 
খাদ্যের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
তারা ঢেকুর দেবে এবং মিশকের ন্যায় ঘাম বের হবে। তাদের 
তাসবীহ ও তাহমীদ শিখিয়ে দেয়া হবে যেমনি তাদেরকে শ্বাস- 
প্রশ্নাসের ইলহাম হবে ।’২৭৩ 
* অন্য হাদীসে রয়েছে, যায়েদ ইবন আরকাম থেকে বর্ণিত, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
278 ALN S45 He 3 EA AIST S co20 oE gdlly 
Ll Fe al bs Sk BE Bl EULG Gel 
Ab 5 SENSE 
“শপথ ওই সত্তার! যার হাতে মুহাম্মাদের জীবন, নিশ্চয়ই তাদের মধ্য 
হতে অর্থাৎ জান্নাতবাসীদের মধ্য হতে প্রত্যেককে একশত ব্যক্তির 
ন্যায় পানাহার, সহবাস শক্তি ও চাহিদা প্রদান করা হবে। তাদের 
শরীরের প্রয়োজন (পয়ঃনিস্কাষণের ব্যবস্থা) হবে শরীরের চামড়ার 


২ মুসলিম: ২৮৩৫ ৷ 


৩৮৯ 


উপর থেকে বের হওয়া ঘাম, যা মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। 
অতঃপর তাদের পেট আবার খালি হয়ে যাবে।’২% 
বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
B52 5 CI Ss FE IL 1S 2 5 ন 2% PUG 
LETT LGU SAS 25 TLE AEE J LS tr aS 
UG G3 CA G2 FE IUD 4 - Viet CG UE 
“জান্নাতে তোমাদের কারও ধনুক অথবা কারও পা রাখার স্থান 
দুনিয়া ও তাতে যা আছে তা থেকেও উত্তম । যদি কোনো জান্নাতি 
মহিলা যমীনের দিকে তাকাতো তবে যমীন পর্যন্ত সকল স্থান 
আলোকিত হয়ে যেতো, আর তার সুগন্ধে এ সকল স্থান পূর্ণ হয়ে 
যেতো ৷ জান্নাতি মহিলার একটি উড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে 
তা থেকে উত্তম ’ ২২৫ 
থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


২৭ আহমাদ ৪/৩৬৭; সহীহ ইবন হিব্বান: ৭৪২৪। 
২% বুখারী : ৬৫৬৮ । 


৩৯০ 


2783 3 3 JUANG & SRST ALT 
JY C2 35155 EEE DOS IEG CS SIS LOS; 
A; LE SS IEG C2 GHG BSS DG ANT di 
AIEEG CS UI SIS E 
‘নিশ্চয় জান্নাতে একটি বাজার রয়েছে৷ জান্নাতীগণ প্রতি শুক্রবার সে 
বাজারে আসবেন। অতঃপর উত্তরের বাতাস তাদের মুখমণ্ডল ও 
কাপড়ের উপর প্রবাহিত হবে। এতে তাদের সোন্দর্য আরও বৃদ্ধি 
পাবে অতঃপর তারা যখন নিজ পরিবারের কাছে প্রত্যাবর্তন করবে, 
তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর শপথ! আমাদের কাছ থেকে 
যাওয়ার পর তোমাদের সোন্দর্য ও চিত্তাকর্ষকতা আরো বেড়ে 
গেছে।’*৭৬ 
থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
১৬ Ee gl = Ep sl ILLS | ot Si 4: S32 
0 35 ES Sy aiff 256 35 L335 I LS SY a fs 
ES CB ELLs S345): 085 36 AS DIST 03 Ns 
LE See 


৬ মুসলিম: ২৮৩৩ । 


৩৯১ 


জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, তখন একজন আহবানকারী 
ঘোষণা করবেন: জেনে রাখ! তোমরা সর্বদা সুস্থ্য থাকবে; অসুস্থ হবে 
না। জীবিত থাকবে; কখনও মরবে না; সর্বদা যুবক থাকবে; কখনও 
বৃদ্ধ হবে না। নিয়ামত প্রাপ্ত হবে; কখনও বঞ্চিত হবে না। এটাই 
হচ্ছে মহান আল্লাহর বাণী; “তোমরা যে (ভালো) আমল করতে, 
তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে 
{সূরা আল-‘আরাফ, আয়াত: ৪৩}’ *** 
বৰ্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
TEE YELL BING Sb HEY LU LDN SI LIISA I 
(REE be 4 GEG LE ES 0) 283 SL EBS Hf 
[NV Sisal 
আল্লাহ তা‘আলা বলছেন: আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য 
এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি, যা কখনও কোনো চক্ষু 
দেখে নি, কোনো কান শুনে নি এবং কোনো অন্তকরণ কল্পনাও করে 
নি। (তিনি বলেন) এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই 
আয়াতটি পাঠ করতে পার। “কোনো প্রাণী জানে না, কৃতকর্মের 


২৭৭ মুসলিম; ২৮৩৭ ৷ 


৩০৯২ 


প্রতিদানস্বরূপ চক্ষু শীতলকারী আনন্দদায়ক কী ধরনের নিয়ামত 
তাদের জন্য সংরক্ষিত রয়েছে।” {সূরা আস-সাজদাহ, আয়াত: 
১৭}’ ৭৮ 
* অন্য হাদীসে রয়েছে, সুহাইব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SSE HIE SSG INN A EEE A ss po 
CEI JE 0h UG 6148 ©8535 Bf ah Gey hl Se 
dl AESLEN:0G EN 52 C545 REN 45 UB) 
BING 44) EN Ss ELST EE ALE UN: TE al SS 
Et 
‘যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে, তখন এক ঘোষক ঘোষণা 
করে বলবে, হে জান্নাতীগণ! আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি 
দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে চাও তারা উত্তরে বলবে সেটা 
আবার কী? তিনি কি আমাদের আমলের পাল্লাকে ভারী করে দেন 
নি? আমাদের চেহারা উজ্জ্বল করে দেন নি? আমাদেকে জান্নাতে 
প্রবেশ করান ন? জাহান্নাম থেকে মুক্তি দান করেন নি? তিনি বলেন, 
তখন তাদের জন্য পর্দা উম্মোচন করা হবে। তখন তারা তাঁর 
(আল্লাহর) দিকে তাকাবেন। আল্লাহর কসম! তাঁর দর্শনের চেয়ে 


২% বুখারী: ৩২৪৪; মুসলিম: ২৮২৪। 


৩০৯৩ 


অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই তিনি মানুষকে 

দান করেন নি।’২৯৯ 

বৰ্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

LE ley Mle of 38 FS Lk SiS 35S Hh Sp 
iiss ini 

ওপর চির দিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম । আর কখনও অসন্তুষ্ট হব 

না।’*২৮০ 


হে আল্লাহ! আমাদের জান্নাতের স্থায়ী বাসিন্দা করে দিন এবং 
আমাদের ওপর সন্তুষ্টির অবারিত ঝর্ণাধারা বর্ষণ করুন। আর 
আপনার দর্শন ও সাক্ষাৎ লাভে ধন্য হবার তাওফীক দান করুন; যে 
দর্শনে থাকবে না কোনো ধরণের ক্ষতি ও ক্ষতিকারী এবং ভ্রষ্টকারী 
ফিতনা । 

হে আল্লাহ! সালাত ও সালাম বর্ষণ করুন আপনার বান্দা ও নবী 
মুহাম্মাদ, তাঁর পরিবার-পরিজন ও সকল সাহ্বীর ওপর । 


২৭৯ মুসলিম: ১৮১; আহমাদ: ১৮৯৪১। 
২৮০ বুখারী; ৬৫৪৯; মুসলিম: ২৮২৯ । 


৩৯৪ 


চতুৰ্বিংশ আসর 


জান্নাতীদের বৈশিষ্ট্যাবলি 
আল্লাহ তাঁর বিশেষ দয়া ও অনুগ্রহে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত 
করুন 


সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল প্রাণবানকে সৃষ্টি করেছেন 
এবং তার গঠন সুনিপুণ বানিয়েছেন। আসমানসমূহ ও যমীনকে 
পৃথক করে দিয়েছেন ইতোপূর্বে উভয়ে ওতপ্রোতভাবে মিশে ছিল। 
আপন প্রজ্ঞানুযায়ী বান্দাদের ভাগ্যবান ও হতভাগার শ্রেণীতে বিভক্ত 
করেছেন। ভাগ্যবানদের কিছু কারণ নির্ধারণ করেছেন যা মুত্তাকী 
অবলম্বন করে। তারা অন্তর্দৃষ্টি দিয়ে পরিণামের প্রতি লক্ষ্য করে যা 
অনন্তকালের তাই পছন্দ করে। আমি প্রশংসা করি তাঁর, আর এ 
স্বীকৃতি প্রদান করছি যে আমি তার প্রশংসার হক আদায় করতে 
সমর্থ নই । আমি তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর তিনি অনন্ত 
কৃতজ্ঞতা পাবার যোগ্য 

আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই; 
তাঁর কোনো শরীক নেই । তিনি সকল সৃষ্টিকুলের সত্যিকারের 
মালিক; তারা সবাই তার দাস। আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ 


৩৯৫ 


তাঁর বান্দা ও রাসূল ৷ যিনি সুরত ও সীরাতে তথা চেহারা ও চরিত্রে 
পূর্ণতর ও সুন্দরতম ব্যক্তি । 

আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুন তাঁর ওপর, তাঁর সাহাবী আবূ 
বকরের ওপর যিনি অনুসারীদের মধ্যে মর্যাদায় ছিনিয়ে নেয়ায় 
বিজয়ী প্রতিযোগী, উমরের ওপর যিনি ছিলেন ন্যায়বিচারক যার 
তুলনা নয় কোনো মানুষ, উসমানের ওপর যিনি প্রত্যশা মাফিক 
শাহাদাতের জন্য নিজেকে সমর্পণ করেছেন, আলীর ওপর যিনি 
ক্ষণিকের বিষয়াবলি বিকিয়েছেন এবং অনন্তের বিষয়াদি খরিদ 
করেছেন এবং তাঁর পরিবার-পরিজন আর আল্লাহর দীনের যথার্থ 
সাহায্যকারী তাঁর সাহাবীগণের ওপর । 


০ মুসলিম ভাইয়েরা! আপনারা জান্নাতের নিয়ামতসমূহ ও তাতে 
বিভিন্ন প্রকারের খুশি ও আনন্দের বস্তু সম্পর্কে শুনেছেন। 
আল্লাহর শপথ, জান্নাত এতই উপযুক্ত যে এর জন্য প্রত্যেক 
আমলকারী আমল করবে এবং প্রতিযোগীরা এতে প্রতিযযোগিতা 
করবে। আর মানুষ এর অন্বেষণে জীবন বিসর্জন করবে; এর 
চেয়ে নিম্নমানের বস্তু থেকে বিমুখ হবে। 

০ যদি তোমরা আমাকে জিজ্ঞেস কর যে, এর জন্য কী আমল 
করতে হবে এবং তা লাভের পথ কী? 


তাহলে বলব যে, এর উত্তর আল্লাহ তা'আলা স্বীয় কালামে ওহীর 
মাধ্যমে সর্বোত্তম সৃষ্টি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
যবানীতে বর্ণনা করেছেন। 
* আল্লাহ তা‘আলা বলেন, 
Sie BN SGM Se IEG LS SS Dl tLe 
5 SM; HA by G3 TAT GS Ska Gall © Sl) 
EGE Lod LS By Gl © Sail C4 fs a 
Gb ia ds Hf Yo 3s 5 BD ALL MLSS 
[ive arr iolas JE ® Sls 5 ie 
‘আর তোমরা নিজ রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর 
হও, যার প্রশস্ততা আসমান ও যমীন সমপরিমাণ, যা মুত্তাকীদের 
জন্য তৈরি করা হয়েছে। যার স্বচ্ছলতায় ও অভাবের সময় (আল্লাহর 
পথে) ব্যয় করে, নিজেদের গোস্বা সংবরণ করে এবং মানুষের প্রতি 
ক্ষমা প্র্দশন করে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তারা 
কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে 
জড়িত হয়ে) নিজের ওপর জুলুম করে ফেললে, আল্লাহকে স্মরণ 
করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া 
আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা নিজের কৃতকর্মের জন্য 


৩০৯৭ 


হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে (ওই পাপ) 
একধিকবার করে না।’ {সূরা আলে ইমরান, আয়াত: ১৩৩-১৩৫} 

উল্লিখিত আয়াতসমূহে জান্নাতীদের গুণাবলি বর্ণনা করা হয়েছে: 

১ম গুণ: তারা মুত্তাকী 

তারা হচ্ছে এসব ব্যক্তিবর্গ, যারা তাদের রবের শাস্তি থেকে পরিত্রাণ 
পাওয়ার জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তাঁর আনুগত্য ও সওয়াবের 
আশায় যাবতীয় নির্দেশের বাস্তবায়ন করেছে এবং তার আনুগত্য ও 
শাস্তির ভয়ে যাবতীয় নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করেছে। 

২য় গুণ: তারা স্বচ্ছলতা ও অভাবের সময় ব্যয় করে 

প্রত্যেক পূণ্যের স্থান ও আল্লাহর পথে তথা-জিহাদ ও অন্যান্য ভালো 
কাজে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে। 

স্বচ্ছলতার কারণে অর্থের প্রতি তাদের মহব্বত বৃদ্ধি পায় না আর 
অর্থের লোভে কৃপণতা তাদেরকে স্পর্শ করে না। অনুরূপভাবে 
অভাব-অনটন বা দারিদ্র্য তাদেরকে প্রয়োজন পড়তে পারে এ 
আশংকায় সম্পদ ব্যয় করা থেকে বিরত রাখে না। 

ওয় গুণ: তারা গোস্বা সংবরণ করে 

তারা যখন ক্রোধান্বিত হয় তখন নিজেদের ক্রোধ হজম করে, ফলে 
তারা সীমালজ্ঘন করে না এবং এর কারণে অন্যের ওপর হিংসা- 
দ্বেষে জড়িত হয়ে পড়ে না। 


৩৯৮ 


৪র্থ গুণ; তারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে 
অর্থাৎ যারা তাদের ওপর জুলুম করে ও সীমালজ্ঘন করে, তাদের 
ওপর প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেদের জন্য 
প্রতিশোধ নেয় না। 
* এ কারণেই আল্লাহ তা'আলা বলেন: 
[rt ols JE ® sl LL HT 

‘আল্লাহ সৎ কৰ্মশীলদের ভালোবাসেন।’ {সূরা আলে ইমরান, আয়াত; 
১৩৪} এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে, ক্ষমা করা সেখানেই প্রশংসনীয়, 
যেখানে সেটা ইহসান তথা অনুগ্রহের মধ্যে পড়বে, যখন সেটা 
ক্ষমার স্থানে হয়, অর্থাৎ এর মাধ্যমে অপরাধীর সংশোধনের আশা 
করা যায়। কিন্তু যদি ক্ষমার কারণে সে ব্যক্তির অপরাধ বেড়ে 
যাওয়ার সম্ভাবনা থাকে তবে সেখানে তাকে ক্ষমা করা যেমন 
প্রশংসনীয় কাজ নয় তেমনি তার দ্বারা সাওয়াবেরও আশা করা যায় 
না। 
* আল্লাহ তা‘আলা বলেন; 

[5:00 E20 টি LE 55 
‘যে ক্ষমা করে ও সংশোধন করে, তার প্রতিদান তো রয়েছে 
আল্লাহর কাছে।’ {সূরা আশ-শুরা, আয়াত: ৪০} 
৫ম গুণ: তারা অশ্লীল কাজ হয় গেলে কিংবা নিজেদের উপর যুলুম 
করলে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে 

৩৯৯ 


‘ফাহেশা’ বা অশ্লীলতা ওই জাতীয় পাপকে বলে: যে পাপ মানুষ ঘৃণ্য 
ও নিকৃষ্ট মনে করে। আর তা হচ্ছে কবীরা গুনাহ । যেমন, ১. 
মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ২. পিতা-মাতার অবাধ্য হওয়া, ৩. 
সুদ খাওয়া, ৪. ইয়াতীমের মাল ভক্ষণ করা, ৫. যুদ্ধের ময়দান থেকে 
পলায়ন করা, ৬. যিনা করা, ৭. চুরি করা ইত্যাদি । 

আর মন্দ কাজে জড়িত হয়ে নিজের ওপর জুলুম করা: এটা ব্যাপক 
বিষয়, যা সগীরা ও কবীরা উভয় গুনাহকে অন্তর্ভুক্ত করে। 
সুতরাং যখন তারা কোনো দোষ বা গুনাহ করে বসে তখনই সে 
বিরাট সত্ববার কথা স্মরণ করে যার অবাধ্যতা তারা করছে; ফলে 
তারা তাঁকে ভয় পায়; কিন্তু সাথে সাথে তারা ক্ষমা ও দয়াকেও 
স্মরণ করে এবং সে ক্ষমা পাওয়ার উপায়সমূহ অবলম্বনে সচেষ্ট হয় 
আর তাঁর কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে; আর তাঁর 
কাছে চায় তিনি যেন এ গুনাহগুলোকে তাঁর ক্ষমা দিয়ে ঢেকে দেন, 
সেগুলোর উপর শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। 

আর আল্লাহ তা'আলার বাণী: “আল্লাহ ছাড়া আর পাপ মার্জনাকারী 
কী কেউ আছে?” এর দ্বারা ইঙ্গিত রয়েছে যে, তারা আল্লাহ ছাড়া 
আর কারও কাছে ক্ষমা চায় না; কারণ, তিনি ব্যতীত কেউই ক্ষমা 
করতে পারে না। 

ঙ৬ষ্ঠ গুণ; তারা জ্ঞাতসারে পাপ কাজ বারবার করে না: 


অর্থাৎ তারা যে কাজটি করেছে সেটাকে পাপ জেনে, যাঁর অবাধ্য 
হয়েছে সে বিরাট সত্ববার কথা জেনে, তাঁর ক্ষমার বিষয়টি নিকটে 
মনে করে বারবার সে পাপটি করে না; বরং তারা সে পাপ দ্রুত 
বর্জন করে ও তাওবা করে; কারণ জেনে-বুঝে ছোট গুনাহ বারবার 
করার ফলে তা কবীরা গুনাহে রুপান্তরিত হয়ে যায়। আর তা ধীরে 
ধীরে গুনাহগারকে কঠিন পরিণতির দিকে ধাবিত করবে। 


* আল্লাহ তা'আলা আরও বলেন: 
5 IG O IAs HSS SB AO SATE Gy 
Ss dd bE ) SS UB © 55% 
SE 5 © Sei FE EY til SS 1 SNA 
© 5585 at EIB li © Ss 55h CES 
55 Nl © Sh A Bl © Ss 3S Fk olf; 
[NN 0:05AM O SAS G2 2 3554 
‘১. মুমিনগণ সফলকাম হয়েছে। ২. যারা নিজের সালাত বিনয় ও 
নম্বতার সঙ্গে আদায় করে। ৩. যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় 
না। 8৪. যারা যাকাত প্রদান করে। ৫. যারা নিজ যৌনাঙ্গ সংযত 
রাখে । ৬. তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত 
না রাখলে তিরস্কৃত হবে না। ৭. অতঃপর কেউ এদের ছাড়া অন্যকে 
কামনা করলে তারা সীমালঙজ্ঘনকারী হবে। ৮. এবং যারা আমানত 


80১ 


ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে। ৯. এবং যারা তাদের 
সালাতসমূহের হিফাযত করে। ১০. তারাই উত্তরাধিকারী ৷ ১১. যারা 
জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে 
চিরকাল থাকবে।’ {সূরা আল-মুমিনূন, আয়াত : ১-১১} 

উল্লিখিত আয়াতসমূহে জান্নাতীদের আরো কিছু গুণাবলি বর্ণনা করা 
১ম গুণ: যারা ঈমান এনেছে 

যারা আল্লাহর ওপর ঈমান রাখে এবং প্রত্যেক ওই সকল বস্তুর 
ওপর ঈমান আনে, যার প্রতি ঈমান আনা আবশ্যক । যেমন- 
ফেরেশতাগণ, কিতাবসমূহ, রাসূলগণ ও আখেরাতের ওপর ৷ তেমনি 
তাকদীরের ভালো-মন্দের উপর বিশ্বাস রাখে। তারা সেই বিশ্বাস 
এমন দৃঢ়তার সঙ্গে রাখে যে, তা তাদেরকে সেগুলো সম্পূর্ণভাবে 
গ্রহণ করে নিতে, স্বীকৃতি দিতে, কথা ও কাজে পরিণত করতে বাধ্য 
করে। 

২য় গুণ : যারা বিনয়াবনত হয়ে সালাত আদায় করে 

রাখে, এটা মনের মধ্যে আনয়ন করে যে, তারা তাদের সালাতে 
মহান আল্লাহর সামনে দণ্ডায়মান । আল্লাহর সঙ্গে তাঁর কথা দিয়ে 
কথপোকথন করছে, আল্লাহর নৈকট্য অর্জন করছে তাঁর জিকিরের 


৪০২ 


মাধ্যমে, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছে তার দু‘আর মাধ্যমে। সুতরাং 
তারা বাহ্যিক ও আন্তরিক সার্বিকভাবে প্রকৃত বিনয়াবনত 

ওয় গুণ; যারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে 

আয়াতে বর্ণিত ‘লাগও’ বা অযথা বলতে এমন কথা ও কাজকে 
বুঝায় যাতে কোনো ফায়দা নেই, নেই কোনো কল্যাণ। সুতরাং তারা 
এসব বেহুদা কথা ও কাজ থেকে বিমুখ থাকে তাদের দৃঢ় ইচ্ছাশক্তি, 
কঠিন হুশিয়ারী কারণে ৷ তারা তাদের মূল্যবান সময়কে উপকারহীন 
কাজে নষ্ট করে না। সুতরাং যেরূপে তারা নিজ সালাতকে খুশু বা 
বিনয়াবনত হওয়ার মাধ্যমে সংরক্ষণ করে, তেমনি তারা তাদের 
মূল্যবান সময়কে নষ্ট না করার মাধ্যমে হেফাযত করে। আর যখন 
তাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে, তারা অযথা ও উপকারহীন কাজে তাদের 
সময়কে নষ্ট করে না, তখন যে সকল কাজ তাদের জন্য ক্ষতির 
কারণ হবে তারা তা থেকে দূরে থাকবে এটাই স্বাভাবিক 

৪র্থ গুণ: যারা তাদের যাকাতকে পালন করে থাকে 

এখান যাকাত শব্দ দ্বারা সে সম্পদ উদ্দেশ্য হতে পারে যা ফরয 
হিসেবে প্রদান করতে হয়। আবার হতে পারে ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে 
এমন সকল কথা ও কাজ যা দ্বারা অন্তর পবিত্র ও স্বচ্ছ হয়। 

৫ম গুণ: যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে 

তারা নিজেদের লজ্জাস্থান যিনা-ব্যভিচার ও সমকামিতা তথা যৌনাঙ্গ 
দ্বারা যত প্রকার চারিত্রিক অঘটন হওয়া সম্ভব তা তেকে মুক্ত রাখে; 


৪০৩ 


কারণ এতে রয়েছে আল্লাহর অবাধ্যতা, সামাজিক ও চারিত্রিক 
অধঃপতন ৷ এখানে লজ্জাস্থানের হিফাযত দ্বারা ব্যাপকভাবে এসব 
ছাড়াও অন্যান্য কিছুও অন্তর্ভুক্ত হবে। যেমন- পর নারীর প্রতি কৃদৃষ্টি 
দেয়া বা কাউকে অবৈধভাবে স্পর্শ করা 

* আল্লাহর বাণী “তারা তিরস্কৃত হবে না” এর দ্বারা ইঙ্গিত রয়েছে 
যে, মূল হচ্ছে একজন মানুষ এসব কাজ দ্বারা তিরস্কৃত হবে; 
কেবলমাত্র স্ত্রী ও নিজের কৃতদাসী এর ব্যতিক্রম। কারণ মানুষের 
এর প্রয়োজন রয়েছে; এর মাধ্যমে সে প্রাকৃতিক চাহিদা মেটাতে 
পারে এবং সন্তান-সন্ততি লাভ করতে পারে। 

* আর আল্লাহর বাণী “অতঃপর কেউ এদের ছাড়া অন্যকে কামনা 
করলে তারা সীমালজ্ঘনকারী হবে” এর ব্যাপকতা প্রমাণ করে যে, 
অন্য যে কোনো পন্থায় যৌনক্ষুধা মিটালে সে তিরস্কৃত হবে; সুতরাং 
হস্ত মৈথুন (যাকে খারাপ অভ্যাসও বলা হয়) তা হারাম হবে যেহেতু 
এর দ্বারা স্ত্রী ও কৃতদাসী ছাড়া অপাত্রে বীর্যপাত করা হয়। 

ঙ৬ষ্ঠ গুণ: যারা আমানত ও অঙ্গীকার রক্ষা করে 

আমানত অর্থ অন্যের কাছে কোনো কথা, কাজ ও সম্পদকে 
নিঃশঙ্কচিত্তে গচ্ছিত রাখা । সুতরাং কেউ যদি তোমার কাছে গোপন 
কথা বলে, তাহলে সে তাকে কথাটি তোমার কাছে আমানত হিসেবে 
রেখেছে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি তোমার নিকট এমন কাজ 
করে যা সে অন্যের কাছে প্রকাশ করা অপছন্দ করে, তাহলে সে 


808 


ওই কাজটি তোমার কাছে আমানত হিসেবে রেখেছে। তদ্রপ যদি 

কেউ কোনো সম্পদ তোমার কাছে সংরক্ষনের জন্য সোপর্দ করে 

তাহলে ওই সম্পদ সে তোমার কাছে আমানত রেখেছে। 

আর অঙ্গীকার হচ্ছে: মানুষ নিজের উপর অন্যের জন্য যা বাধ্য করে 

নেয়। যেমন আল্লাহর জন্য কোনো কিছু মানত করা এবং মানুষের 

মধ্যে প্রচলিত ওয়াদা-অঙ্গীকার বা চুক্তি ৷ 

সুতরাং জান্নাতিরা তাদের মধ্যকার আমানত এবং তাদের মধ্যকার 

পরস্পর কৃত অঙ্গীকার ও আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণের 

উপর সদা প্রতিষ্ঠিত থাকে 

তাছাড়া ক্রয়-বিক্ৰয়ের ক্ষেত্রে অথবা কোনো বৈধ শর্ত পূরণের 

বিষয়টিও এর অন্তর্ভুক্ত হবে। 

৭ম গুণ: যারা সালাত আদায়ের প্রতি যত্নবান থাকে 

তারা সালাতকে নষ্ট করা থেকে হেফাযত করার ব্যাপারে সর্বদা 

সচেষ্ট থাকে । তাই তারা সেটার সময়ের প্রতি লক্ষ্য শর্ত, রুকন ও 

ওয়াজিবসমূহ যথাযথভাবে আদায় করে থাকে । 

০ উপরে বর্ণিত জান্নাতিদের গুণাবলী ছাড়াও কুরআনুল কারীমে 
আল্লাহ তা'আলা জান্নাতিদের আরও বহু গুণ বর্ণনা করেছেন; 
যাতে করে যারা জান্নাতে যেতে চায় তারা এসব গুণে গুণান্বিত 
হতে পারে। 


80০৫ 


এ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; 
IEE SE Ms ss i bb DL 
‘আর যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে 
আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতের একটি রাস্তা সহজ করে 
দেন।’*** 
* আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
JL Lo 3 B55 GEE » iS LF SY, 
DS SL IS TBST SI Iie e535 EY 5S) 
(Bt) 
‘আমি কি তোমাদের বলব না কোন জিনিস গুনাহকে বিলুপ্ত করে ও 
মানুষের মর্যাদা বৃদ্ধি করে? সাহাবীগণ বললেন, বলুন হে আল্লাহর 
রাসূল! তিনি বললেন, শীতকালে ঠান্ডার মধ্যে উত্তমরূপে ওযু করা, 


২৮১ মুসলিম: ২৬৯৯ । 


৪০৬ 


বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ এবং এক সালাতের পর অন্য 
সালাতের অপেক্ষা করা।’২৯২ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
BUYAIIHAIE BIE sl i) 
HELE is ES ECU SE USA UN EEG 
‘তোমাদের মধ্যকার যে কেউ উত্তমরূপে সব স্থানে পানি পৌঁছিয়ে 
ওযু করে, অতঃপর কালেমা শাহাদাত তথা ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে 
ও রাসূল’ এটা পাঠ করে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতের ৮টি 
দরজা খুলে দেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ 
করবে।’*** 

দীর্ঘ হাদীসে তিনি বলেন, যে ব্যক্তি অন্তর দিয়ে মুয়াজ্জিনের আহ্বানে 
আন্তরিকভাবে সাড়া দেয় তথা প্রতিটি বাক্যের উত্তর দেয় এবং 


২৮২ মুসলিম: ২৫১। 
৯৩ মুসলিম: ২৩৪। 


৪০৭ 


সালাতে শরীক হয়, সে জান্নাতে প্রবেশ করবে। ** (হাদীসের 
সারাংশ) 
* উসমান ইবন আফ্্‌ফান রাদিয়াল্লাহু ‘আনহু হতে আরও বর্ণিত 
আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

[EEE EEA OEE MESS SSIS 
‘যে ব্যক্তি আল্লাহ তা'আলার সন্তষ্টির জন্য মসজিদ বানায়, আল্লাহ্‌ 
তা‘আলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন।’২৮৫ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
EE 5 ES 0 Se FE SE ah BIE SS LE 

MENS UNE HUIS LIE Siz Biss 

‘আল্লাহ তা‘আলা বান্দার ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। 
যে ব্যক্তি ওই সালাতসমূহ উত্তমরূপে আদায় করে এবং তা আদায়ের 
ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন না করে, আল্লাহ তাআলা 
তাকে জান্নাতে প্রবেশ করাবেন।' *** 


২৮৪ মুসলিম: ৩৮৫ ৷ 

২৮৫ বুখারী: ৪৫০; মুসলিম: ৫৩৩ 

২৬ আহমাদ ৫/৩১৭; আবু দাউদ: ৪২৫; নাসাঈ: ১/২৩০; ইবন মাজাহ: ১৪০১। 
80০৮ 


* সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল দ্বারা 

জান্নাতী হওয়া যায়? উত্তরে তিনি বললেন, 

EHC DAES WELL HLS DY iii Dif) 

(bs Ge UE bs 

‘তুমি অধিক পরিমাণে সিজদা কর যত বেশি সিজদা করবে আল্লাহ্‌ 

তোমার মর্যাদা ততখানি বৃদ্ধি করে দেবেন এবং গুনাহ মাফ করে 

দেবেন।’**? 

আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

J 153 HE CHS LS ALE BS 0 BD LSE ALL AE 2 
LG ESI I NG ES Sh Gs 

‘যদি কোনো মুসলিম আল্লাহ তা'আলার সন্তষ্টির জন্য ফরয ছাড়াও 

তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। ২৮৮ 


২৮৭ মুসলিম: ৪৮৮ । 
২৮৮ মুসলিম: ৭২৮ । 


805৯ 


আর সেগুলো হচ্ছে: চার রাকাআাত জোহরের পূর্বে, দু রাকাআত 
জোহরের পর, দু রাকাআত মাগরিবের পর, দু রাকাআত ইশার পর 
ও দু রাকাআত ফজরের ফরযের পূর্বে। 
* মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: 
1 0 Ge BES ENGEL LE LD dG GEL 
BHT MET SEMEL GE hl faite HS 
EAS SSS 955 IGF DL oath Ct 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, 
আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন, যা আমাকে জান্নাতে 
প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে উত্তরে তিনি 
বললেন, তুমি বড় এক বিষয়ে জিজ্ঞাসা করেছ । তবে তা ওই ব্যক্তির 
জন্য সহজ, যার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। তা হলো: ১। 
তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সঙ্গে কাউকে শরীক করবে না, 
২. সালাত কায়েম করবে, ৩. যাকাত প্রদান করবে, 8. রমযান মাসে 
সিয়াম পালন করবে এবং ৫. বাইতুল্লাহর হজ পালন করবে।’২৯ 
* সাহাল ইবন সা'দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


২৮৯ আহমাদ ৫/২৩১, ২৩৭; তিরমিযী: ২৬১৬ । 
8১০ 


EST DNS GILL ES SEMA IE UG IS dj 
WIENS 

‘নিশ্চয়ই জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়্যান। ওই দরজা 

দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীগণ প্রবেশ করবেন। তাদের সঙ্গে 

অন্য কেউ প্রবেশ করবে না।’২৯০ 

আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

HEISE S LILA EG EE UBS ih Yh 

‘এক উমরা হতে দ্বিতীয় উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের জন্য 

কাফফারাস্বরূপ । আর হজ্জে মাবরুর বা কবূল হজ্জের সাওয়াব 

জান্নাত ছাড়া অন্য কিছু নয়৷’ ২ অৰ্থাৎ যে বক্তি কবূল হজ করল, 

সে জান্নাতী।’ 

আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

S05 BLES BG 0S t ABE IE: Ty25 TJs 0. 


52 SE 4505 15 5 fe e350 x 


২৯ বুখারী: ১৮৯৬; মুসলিম: ১১৫২ । 
১৯ বুখারী: ১৭৭৩; মুসলিম: ১৩৪৯ । 


8১১ 


‘যে ব্যক্তি নিজ ৩টি কন্যা সন্তানকে লালন-পালন করে এবং তাদের 
আদর যত্ন করে সুশিক্ষায় শিক্ষিত করে তার জন্য জান্নাত ওয়াজিব । 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, যদি 
দু'টি কন্যা সন্তান হয়? তিনি উত্তর দিলেন, তবুও ওয়াজিব 
সাহাবীগণ কেউ কেউ বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের কাছে ১টি কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হত, 
তাহলে তিনি অবশ্যই একই উত্তর দিতেন।’২৯২ 
FIELDER ER Edie dl be lS He 
HB SS ag 
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 
কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়? তিনি উত্তর 
দিলেন, আল্লাহর ভয় ও উত্তম চরিত্র।’২৯৬ 
বৰ্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
AGE ES SEL TD LEI LORE 


23 


- tO BLGOR Ein DMs BES 
C.. Js 53 Ais AS 3 RESTON 


২৯২ আহমাদ ৩/৩০৩ । 
৯৩ তিরমিযী: ২০০৪; ইবন মাজাহ: ৪২৪৬; ইবন হিব্বান: ৪৭৬ । 
৪১২ 


“জান্নাতী তিন প্রকার: ১. ন্যায়-বিচারক, সদকাদানকারী, 
তৌফিকপ্রাপ্ত বাদশাহ, ২. দয়াবান, কোমল হৃদয়ের অধিকারী, 
আত্মীয়-স্বজন ও প্রত্যেক মুসলিমের সঙ্গে নম্র ব্যবহারকারী ও ৩. 
সচ্চরিত্র ও যাচণগ্া করা থেকে পবিত্র ব্যক্তি অথচ সে বড় পরিবারের 
অধিকারী অভাবী ।’২৯ 

হে ভ্রাতাগণ! এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
এমন কিছু হাদীস বর্ণনা করা হলো, যাতে জান্নাতী ব্যক্তিগণের 
গুণাবলি উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি জান্নাতে যাওয়ার ইচ্ছা করে 
এটা শুধু তার জন্য । 

আল্লাহর কাছে তাওফীক চাই যেন তিনি আমাদের ও আপনাদের সে 
পথের অনুসারী করেন এবং আমাদের জান্নাতের পথে অটল রাখেন। 
নিশ্চয় তিনি দাতা ও দয়ালু 

আর আল্লাহ সালাত পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, তাঁর 
পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর । 


২৯৪ মুসলিম: ২৮৬৫ । 


8১৩ 


পঞ্চবিংশ আসর 
জাহান্নামের বর্ণনা 
আল্লাহ আমাদেরকে তা থেকে আশ্রয় দিন 


সকল প্রশংসা চিরঞ্জীব সর্বসত্বার ধারক আল্লাহর জন্য, তিনি শ্বাশত 
আর কেউ নয়। তিনি আসমান উপরে স্থাপন করেছেন এবং 
তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন। পাহাড়রাজি দিয়ে ভূপৃষ্ঠকে 
মহাশূন্যে স্থির করেছেন। আপন কুদরতে এসব দেহধারীকে সৃষ্টি 
করেছেন অতঃপর তাকে মৃত্যু দিয়েছেন এবং চিহ্নটুকুও মিটিয়ে 
দিয়েছেন। আবার তিনি ছবিগুলোয় প্রাণ ফুঁকিয়ে দেবেন আর সহসা 
মৃতরা দাঁড়িয়ে যাবে। তাদের একদল নেয়ামতস্থান তথা জান্নাতে 
যাবে। আরেকদল শাস্তিস্থান তথা জাহান্নামে যাবে, তাদের সামনে 
এর দরজা উন্ুক্ত করা হবে, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের 
মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী । তাদেরকে প্রলম্বিত স্তম্ভসমূহে আবদ্ধ 
করে রাখা হবে চিন্তা ও কষ্টের মধ্যে । সেদিন তাদেরকে তাদের 
ওপর ও নিচ থেকে শাস্তি গ্রাস করবে, তাদের কেউ করুণাপ্রাপ্ত হবে 
না। 


8১৪ 


আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই; 

তাঁর কোনো শরীক নেই৷ এমন ব্যক্তির সাক্ষ্য যে মুক্তির প্রত্যাশা 

করে। আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল । 
যার আনীত দীনকে আল্লাহ পারস্য ও রোম সাম্রাজ্যের ওপর বিজয় 
দান করেছেন। 

আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুন তাঁর ওপর, তাঁর পরিবার, 

সাহাবী এবং যতদিন মেঘমালা মুষলধারে বৃষ্টি বর্ষণ করে ততদিন 

পর্যন্ত আগত তাঁর সকল অনিন্দ্য অনুসারীর ওপর। 

০ হে মুসলিম ভাইগণ! আল্লাহ তা'আলা কুরআন মাজীদে 
জাহান্নামের আগুন সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং আমাদের 
বিভিন্ন প্রকার আযাবের খবর দিয়েছেন যা শুনলে অন্তরাত্মা 
কেঁপে উঠে। জান ফেটে যাওয়ার উপক্রম হয়। তিনি আমাদের 
ওপর করুণাময় বলেই আমাদের বিভিন্ন ধরণের ভয় দেখিয়ে 
সতর্ক করেছেন; যাতে আমরা ভালোভাবে সাবধান ও ভীত হতে 
পারি । 

০. সুতরাং আল্লাহর কিতাব কুরআনে মাজীদে এবং রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতে জাহান্নামের আযাব সম্পর্কে 
যা এসেছে তা শুনুন; যাতে আপনারা উপদেশ গ্রহণ করতে 
পারেন। 


8১৫ 


BEd TEBE Mi oa ALE UE 
Lot: 
‘তোমরা স্বীয় রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ ও অনুগত 
হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে । এরপর তোমাদের সাহায্য 
করা হবে না।' {সূরা আয-যুমার, আয়াত: ৫৪} 
* আল্লাহ তা‘আলা বলেন: 
[violas J © ASL sil a a, 
‘তোমরা ওই আগুনকে ভয় কর, যা কাফেরদের জন্য তৈরি করা 
হয়েছে।’ {সূরা আলে ইমরান, আয়াত: ৩১} 
* আল্লাহ তা‘আলা আরও বলেন; 
[LLIN © SEE ILL lL 52 2S) SEL 
প্ৰজ্বলিত অগ্নি।’ (সূরা তন আয়াত: ৪} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 

AINA ie EEG Seshly UIE 
প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। {সূরা আল-কাহফ, 
আয়াত: ২৯} 

* আল্লাহ তা‘আলা শয়তানকে লক্ষ্য করে বলছেন: 


৪১৬ 


ANOLE BL LE SU BI HEL © S72 nhl 
[Ltt ci8 
‘নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে 
পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে। আর নিশ্চয় 
জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার সাতটি দরজা 
রয়েছে প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট 
একটি শ্রেণী।’ {সূরা আল-হিজর, আয়াত: ৪২-৪৪} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 
INES ES WHE S55 is Vie Sl G3} 
[Y\ 
যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে 
তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে।' {সূরা আয-যুমার, আয়াত: 
৭১} 
* আল্লাহ তা‘আলা অন্যত্ৰ বলেন; 
ES LDS SLA ET ESE 0 el) 
[A NCEE 52 HENS O 55 85 bg 


8১৭ 


জাহান্নামের আযাব। আর কতইনা নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল! যখন 
তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ 
শুনতে পাবে। আর তা উৎলিয়ে উঠবে ক্রোধে তা ছিন্নভিন্ন হবার 
উপক্ৰম হবে’ {সূরা আল-মুলক, আয়াত: ৬-৮} 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 

[00:05] Ca ot 5 CB os SHA LESS 5 
‘যেদিন আযাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের 
নীচে থেকে আচ্ছন্ন করে ফেলবে’ {সূরা আল-‘আনকাবূত, আয়াত: 
৫৫} 

* আল্লাহ তা'আলা আরও বলেন: 

Ale x BLE DMS IU Let 50S IE LEH 5d 
[1:04 © S50 

তাদের নিচের দিকেও থাকবে (আগুনের) আচ্ছাদন; এদ্বারা আল্লাহ্‌ 

তাকওয়া অবলম্বন কর’।’ {সূরা আয-যুমার, আয়াত: ১৬} 

* আল্লাহ তা'আলা আরও বলেন: 


8১৮ 


5% JE © 245 272 SO JC Ll GU CH Lh ¥ 
[tt AVS © m2 Ns 20 J © 224 

তীব্ৰ গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো 

ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয়, সুখকরও নয়।’ {সূরা আল-ওয়াকিয়া, 

আয়াত: ৪১-৪৪} 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 

TEE Cd ial 5 NEUE JG) 
তারা (মুনাফিকরা) বলে, এ গরমে অভিযানে বের হয়ো না। বলে 
দাও, জাহান্নামের আগুন এর চেয়েও প্রচণ্ড উত্তপ্ত।’ {সূরা আত- 
তওবা, আয়াত; ৮১} 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
[NN i OLS OL ee ¥ 
‘আপনি কি জানেন তা কী? তা হলো: প্ৰজ্জ্বলিত অগ্নি।’ {সূরা আল- 
কারি‘আহ, আয়াত; ১০-১১} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
bh Cos FETS SF FO AS JS 3 idl I) 
[EA EVD © So 


8১৯ 


‘নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্্বলিত 
আগুনে সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিচড়ে জাহান্নামে নেয়া 
হবে। (বলা হবে) জাহান্নামের ছোঁয়া আস্বাদন কর।’ {সূরা আল- 
কামার, আয়াত: ৪৭-৪৮} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 
AV AAI © ADEM OIS NY; FIYO IU WHE 
[SA 

‘কিসে আপনাকে জানাবে জাহান্নামের আগুন কী? এটা অবশিষ্টও 
রাখবে না এবং ছেড়েও দেবে না। চামড়াকে দ্ধ করে কালো করে 
দেবে।’ {সূরা আল-মুদ্দাসসির, আয়াত: ২৭-২৯} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 
Sed LSE Cel Ll on ol ES 
O LHR LSE A UMAR NI EE Ee 

[1:22 
‘হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং পরিবার-পরিজনদের সে অগ্নি 
থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর । যাতে নিয়োজিত 
আছে পাষাণ হৃদয় ও কঠিন স্বভাবের ফেরেশতাগণ ৷ তারা আল্লাহ 
তা'আলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে 
আদেশ করা হয় তাই করে।’ {সূরা আত-তাহরীম, আয়াত: ৬} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 

৪২০ 


[YY a: A O52 EE AL © LAS L565) 
‘নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম সক্ফুলিঙ্গ। তা যেন হলুদ 
উদ্থী" {সূরা আল-মুরসালাত, আয়াত: ৩২-৩৩} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
SES SS 5 AAO LNG SSE SAH Sed SS 
[o- ail Al OI RSS 
‘আর সে দিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা । তাদের 
পোশাক হবে আলকাতরার এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে 
ফেলবে” {সূরা ইবরাহীম, আয়াত: ৪৯-৫০} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন; 
[Ve 301 © S83 Jl, cane G5 JEN 3 y 
‘যখন তাদের গলদেশে বেড়ী ও শিকল থাকবে, তাদেরকে টেনে 
নিয়ে যাওয়া হবে- ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে 
পোড়ানো হবে।’ {সূরা গাফির/আল-মুমিন, আয়াত: ৭১-৭২} 
i সলা তা'আলা আরও বলেন: 
O hed Le IB 2 LN SG SOM Cb ie SA) 
i ir KO ns bE dO Ed bet HS 
[oe 4: ox SE Lhe LE Se C8 


8২১ 


হয়েছে। তাদের মাথার উপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি। 

যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের 

চামড়াসমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার 

হাতুড়ি। যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে 

চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, 

দহন-যন্ত্রণা আস্বাদন কর।’ {সূরা আল-হজ, আয়াত: ১৯-২২} 

* আল্লাহ তা'আলা আরও বলেন: 

EL St EAS UE 0 gd B55 CE bie SS) 
[01 Ld (Ol bd VEE Sh 

আগুনে নিক্ষেপ করব । তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে 

তখন আবার আমি অন্য চামড়া দিয়ে তা পাল্টে দেব যাতে তারা 

আযাব ভোগ করবে পারে।’ সূরা আন-নিসা, আয়াত: ৫৬} 

* আল্লাহ তা'আলা আরও বলেন; 

[£1 dr EAE © oad 
নিশ্চয় যাক্কুম বৃক্ষ। পাপীর খাদ্য; গলিত তামার মত, উদরসমূহে 
ফুটতে থাকবে ফুটন্ত পানির মত।’ {সূরা আদ-দুখান, আয়াত: ৪৩- 
৪৬} 

৪২২ 


* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
(GO HE LB HE Alb © mil LG EE B44 I) 
[10 1:5] 
‘এটি একটি বৃক্ষ যা উদগত হয় জাহান্নামের মূল থেকে ৷ এর গুচ্ছ 
শয়তানের মস্তকের ন্যায়।’ {সূরা আস-সাফফাত: ৬৪-৬৫} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
© 25 6% A 8 SHY © SAS SAB of 3 
I CHE SLPS © posi G2 HE SL © Shi ie CALS 
[oo oN: KO 
‘অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীরা! তোমরা অবশ্যই ভক্ষণ 
করবে যাক্কুম বৃক্ষের ফল, তা দ্বারা উদর পূর্ণ করবে অতঃপর পান 
করাবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়।’ {সূরা আল- 
ওয়াকি‘আ, আয়াত; ৫১-৫৫} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
[04:2 
‘যদি তারা পান করার জন্য প্রার্থনা করে তখন তাদের পুঁজের ন্যায় 
পানীয় দ্রব্য দেয়া হবে। যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। তা কতই 


৪২৩ 


না নিকৃষ্ট পানি এবং খুবই মন্দ আশ্রয়স্থল।’ {সুরা আল-কাহফ, 
আয়াত: ২৯} 
* আল্লাহ তা‘আলা আরও বলেন: 
ot OW ES CF Ul ) 
‘এবং তাদের ফুটন্ত পানি পান করানো হবে। যা তাদের নাড়ী-ভূড়ি 
ছিন্ন-ভিন্ন করে ফেলবে।' {সূরা মুহাম্মাদ, আয়াত: ১৫} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন; 
Boe SI SAE LS AEG O Hot GG 3 
DV oT: {© EAE SiG 45 9 ES 2 5 IG 
‘তাদের পুঁজ মেশানো পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান 
করবে। তা গলার ভেতর প্রবেশ করলে মনে হবে চতুর্দিক থেকে 
তার কাছে মৃত্যু আগমন করছে। এরপরও সে মরবে না। তার 
পিছনে অপেক্ষা করছে কঠোর আযাব।’ {সূরা ইবরাহীম, আয়াত: 
১৬-১৭} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
SAL ad OB LEE FENG SAE HE SE GI 5) 
EE nig DLE 1505 © hE BE Sl; Ll 5 © 
[VV Nt: 50 ® S55 LS I BS 


8২৪ 


‘নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামে চিরকাল থাকবে। তাদের আজাব 
লাঘব করা হবে না। তারা তথায় হতাশ হয়ে থাকবে। আমরা 
তাদের প্রতি জুলুম করিনি বরং তারাই ছিল জালেম ৷ তারা ডেকে 
বলবে হে মালিক! (ফেরেশতার নাম) তোমার রবকে বল, যেন 
আমাদের ব্যাপারে ফয়সালা করে দেন (আমাদের মৃত্যু দেন) । সে 
বলবে নিশ্চয়ই তোমরা চিরকাল জাহান্নামে থাকবে।’ {সূরা আয- 
যুখরুফ, আয়াত: ৭৪-৭৭} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 

AN al IML O ial EEE LE 5 
‘তাদের ঠিকানা হলো জাহান্নাম । যখনই নির্বাপিত হওয়ার উপক্রম 
হবে আমি তখন অগ্নি আরও বৃদ্ধি করে দেব।’ সূরা বনী ইসরাইল, 
আয়াত: ৯৭} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 
HO kB LAAN dd MES iA bie SY 
MA LA © Ts HT LE DIE IE HUG SAE LE Se 

[\14 
‘নিশ্চয়ই যারা কুফুরী করে এবং যুলম করে, আল্লাহ তাদের ক্ষমা 
করবেন না তিনি তাদের জাহান্নামের পথ ছাড়া অন্য কোনো পথ 
দেখাবেন না। তারা সেখানে চিরকাল থাকবে। আর এটা আল্লাহর 
জন্য সহজ।’ {সুরা আন-নিসা, আয়াত: ১৬৮-১৬৯} 
8২৫ 


* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
[15:2 © eae 2 HE BAST AT HT SY) 
নিশ্চয় আল্লাহ তা'আলা কাফেরদের লা‘'নত করেছেন। তাদের জন্য 
অগ্নি প্রস্তুত করে রেখেছেন’ {সূরা আল-আহ্যাব, আয়াত: ৬৪} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
AO GTS FASE LE UA IY A255 HT 2S 5 Y 
[SY 
‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করে তার জন্য 
রয়েছে জাহান্নামের আগুন তারা তথায় চিরকাল থাকবে।’ সূরা 
আল-জিন, আয়াত: ২৩} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 
BOHEN FE OHSAS LEG NGG 
[4 05h OBL NE IOBUSE fi 
‘আর কিসে আপনাকে জানাবে হুতামা কী? আল্লাহর প্রজ্্বলিত 
আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ 
করে রাখবে প্রলম্বিত স্তম্ভসমূহে।’ {সূরা আল-হুমাযা, আয়াত: ৫-৯} 
এছাড়াও জাহান্নামের আগুনের বর্ণনা ও বিভিন্ন প্রকারের যন্ত্রণাদায়ক 
স্থায়ী শান্তি সম্পর্কে বহু আয়াত রয়েছে। 


৪২৬ 


* হাদীসে রয়েছে, আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা 
করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
IE DSA FE 0) DOA 5 et I 
LS 

‘জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে। যা ৭০ হাজার 
ফেরেশতা ৭০ হাজার শিকল দ্বারা (বেঁধে) টেনে উঠাবে।’২৯৫ 
বৰ্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
BEES HILDE IS EE 6 bs 2 Gis 2 EF E20) 

MEE NE COLMA Iss SELLS 
‘দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি। 
তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! এ দুনিয়ার আগুনই 
তো শাস্তি দেয়ার জন্য যথেষ্ট । তিনি উত্তর দিলেন, এর তাপ দুনিয়ার 
আগুনের ওপর ৬৯ গুণ বৃদ্ধি করে দেয়া হবে। প্রত্যেকটিই এর মত 
গরম ।’ ২৯৬ 


২৯৫ মুসলিম: ২৮৪২ । 
৬৬ বুখারী: ৩২৬৫; মুসলিম: ২৮৪৩ ৷ 


৪২৭ 


dl be EMIB ES c-cd Lo- BUYS EY) 
44 350 SE El fre HUES MEE S530 -s se 
AGA I Elo SIE SE Gd es SHA 
ছিলাম হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম। তিনি বলেন, 
তোমরা কি জান এটা কিসের শব্দ? আমরা বললাম আল্লাহ ও তাঁর 
রাসুলুল্লাহ এ ব্যাপারে বেশি জানেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, এটা জাহান্নামের একটি পাথরের শব্দ । যা 
আল্লাহ ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন, আজ তা 
জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছল।’২৯' 
* উৎবাহ ইবন গাযওয়ান রাদিয়াল্লাহু আনহু তার খুৎবার মধ্যে 
জাহান্নামের ব্যাপারে আলোচনা করছিলেন, তিনি বলেন, 
CLIVE GES CEE LS bs PEGA OIE 
‘জাহান্নামের একটি পাথর জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা 
হবে তা নিচ পর্যন্ত পৌঁছতে ৭০ বছর লাগবে। এতদসত্ত্বেও জাহান্নাম 
পাপীদের দ্বারা ভর্তি হয়ে যাবে । তোমরা কি আশ্চর্যাম্বিত হয়েছ?’ ২৯৮ 


২৯৭ মুসলিম: ২৮৪৪ । 
২৯৮ মুসলিম: ২৯৬৭ । 


৪২৮ 


* ‘ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে হাদীসে আরও রয়েছে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
ESM EE SAIN BUN GS S55 p33 5 SS MET 
‘যদি জাহান্নামের যাক্ধুম ফল দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তাহলে 
তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবন-যাপন অসম্ভব হয়ে যাবে।'২ আবু 
ঈসা তিরমিযী হাদীসটিকে ‘হাসান সহীহ’ বলেছেন। 
* অন্য হাদীসে নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ELE J 70 ds 8735 SUS Bs CE NIA SA Sy 
ASE LEAS Lg Gis Be LASS SFG ISA PIS 
‘জাহান্নামে যাকে সব চেয়ে কম শাস্তি দেয়া হবে, তাকে জাহান্নামের 
দু'টি স্যান্ডেল পরিধান করানো হবে যার ফিতাদ্বয় হবে আগুনের । 
তার উত্তাপে মাথার মগজ টগবগ করতে থাকবে ডেগের ফুটন্ত 
পানির ন্যায়। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া 
হচ্ছে। মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হচ্ছে।’০০ 
* আরও হাদীসে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


+৯ আহমাদ ১/৩০১, ৩৩৮; তিরমিযী: ২৫৮৫; ইবন মাজাহ: ৪৩২৫ 
৩০০ বুখারী; ৬৫৬১, ৬৫২৬; মুসলিম: ২১৩। 


8২৯ 


EELS GE GME A 2S A AL SE ) 
S35 BIBI TYLA BL B55 LSS ES HASTA 
HIT IES ENG ES ESB IE BH ts CM GUY pO 


£০7 124879 


SB ALES CHL Y IAG BIS D5 ES UY Sf J ST 

KIS ES NGL 
‘কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সব যেয়ে ধনাঢ্য ও সুখী ব্যক্তিকে 
আনা হবে, অতঃপর তাকে জাহান্নাম থেকে অল্প সময় ঢুকিয়ে এনে 
জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান! তুমি কি কখনও দুনিয়াতে 
সুখ-শান্তিতে ছিলে? তুমি কি কখনও দুনিয়ার নিয়ামত পেয়েছিলে? 
সে বলবে, না-আল্লাহর কসম! হে আমার রব! আমি কখনও দুনিয়তে 
শান্তি পাই নি। ঠিক তক্রুপ দুনিয়ায় যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর ও 
আসা হবে, অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান! তুমি কি 
কখনও অভাব অনটনে ছিলে? সে আল্লাহর কসম করে বলবে, না, 
আমি কখনও কোনো অভাব-অনটনে বা কষ্টে ছিলাম না।’* 
অর্থাৎ জাহান্নামী ব্যক্তি দুনিয়ার সকল শান্তি ও নেয়ামতের কথা ভুলে 
যাবে। আর জান্নাতী ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট-ক্লেশের কথা ভুলে 
যাবে। 


$০১ মুসলিম: ২৮০৭ ৷ 


8৩০ 


* অপর হাদীসে রয়েছে, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু 
বৰ্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
20 FLAK Shs Gh EG 01 A Se J430 dn 
KT BRS AE UR JUS dks Ie ss UE SS 
SY eh. ME GBBT SI UE SAS BS te 
Te: 
‘কিয়ামতের ময়দানে এক জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, 
তুমি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হলে কি তা প্রাণের 
ফিদয়াস্বরূপ খরচ করতে? সে বলবে হে আমার রব! আমি তা 
করতাম তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা! আমি তোমাকে 
তার চেয়েও সহজ হুকুম দিয়েছিলাম, যখন আমি তোমাকে আদম 
(‘আলাইহিস সালাম) এ পিঠ থেকে বের করেছিলাম। তখন 
বলেছিলাম তুমি আমার সঙ্গে কাউকে শরীক করবে না কিন্তু তুমি 
আমার কথা অমান্য করে আমার সঙ্গে অন্যকে শরীক করেছিলে।’২০২ 
* অন্য হাদীসে, 
2S Iss 3 je DIES: ag Rl 09 EE 3 Fs O°) 
BL BAG AASG Cle SILA SG LL ES 1552 Bes 
EIGEN GEL UBS LG ES BUG LG 


৩০২ বুখারী; ৩৩৩৪, ৬৫৫৭; মুসলিম: ২৮০৫; 


8৩১ 


SIF LglE aD SBS IS 0G cle dH SK 
iA IS HDL BI PDS ci 
‘ইয়া‘লা ইবন মুনইয়াহ - তাঁর পিতার নাম উমাইয়া আর মুনইয়াহ 
তার মায়ের নাম- বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামীন 
জাহান্নামীদের জন্য ঘন কালো মেঘ সৃষ্টি করবেন যখন মেঘ তাদের 
সামনে দেখা যাবে তখন মেঘ তাদের ডেকে বলবে, হে জাহান্নামীরা! 
তোমরা মেঘ থেকে কি কিছু চাও, তখন তারা দুনিয়ার মেঘের কথা 
চিন্তা করবে এবং দুনিয়ার পানির কথা ভাববে, তাই তারা বলবে, 
আমরা পিপাসিত, আমরা মেঘ থেকে বৃষ্টি চাই, পানি চাই । অতঃপর 
মেঘ তাদের জন্য আগুনের বেড়ী, শিকল ও আগুনের কয়লা অধিক 
পরিমাণে বর্ষণ হতে থাকবে। আর আগুনের কয়লা আগুনের দাহ্য 
আরও শক্তি বাড়িয়ে দেবে।'*০৬ 
* অন্য হাদীসে রয়েছে, আবূ মূসা রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
545. AA Sh p25 EG Cp Ged FSET Y B50 
ALESIS. BALE GIS FDL SIL SL 
37 (2924 He osu C258 G2 E78 UN 


৩০৩ ফ্রাওয়ায়েদ তামাম: ৯৬১; তাবারানী ফিল আওসাত্ব, দেখুন: মাজমাউয 
যাওয়ায়েদ ১০/৩৯০ । দুর্বল। 
৪৩২ 


‘তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ১. মদ্যপায়ী, ২. আত্মীয়তার 
সম্পর্ক ছিন্নকারী ও ৩. জাদুতে বিশ্বাসী । যে ব্যক্তি মদ পান করে 
মারা যাবে, আল্লাহ তাকে গুওত্বাহ নদীর রক্ত পান করাবেন । তাকে 
জিজ্ঞাসা করা হলো, নহরে গুওত্বাহ কী? তিনি উত্তরে বললেন, যে 
নদী দিয়ে জাহান্নামী মহিলাদের লজ্জাস্থানের দুর্গন্ধযুক্ত রক্ত বইতে 
থাকবে, তার দুর্গন্ধ প্রত্যেক জাহান্নামীর কষ্ট বৃদ্ধি করবে।’%৪ 
* অন্য হাদীসে জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Eh be KES ISLS SINE IS FE BL GE SY 
Jl ELet 31 EN A B5on 06 eC Eb LG hl I GG 
ol 
‘আল্লাহ তা'আলার ওয়াদা; যে ব্যক্তি নেশা করবে আল্লাহ অবশ্যই 
তাকে ‘তীনাতুল খাবাল’ থেকে পান করাবেন সাহাবাগণ জিজ্ঞাসা 
করলে, হে আল্লাহর রাসূল! তীনাতুল খাবাল কি? তিনি বললেন, 
জাহান্নামীদের পুঁজ বা দুর্গন্ধযুক্ত ঘাম।’*৭৫ 
* বুখারী ও মুসলিমের হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহুদী ও নাসারাদের বলা হবে, 


৩৪ আহমাদ ৪/৩৯৯; মুস্তাদরাকে হাকেম ৪/১৪৬ । দুর্বল 
৩০৫ মুসলিম: ২০০২ | 


৪৩৩ 


DOSING MEET GULLS GSAS SC 
JEG SLIME LEI GG LE LL EE 
‘তোমরা কী চাও? তারা বলবে হে রব! আমরা পিপাসিত। আপনি 
আমাদেরকে পানি পান করতে দিন। তখন তাদেরকে ইঙ্গিত করে 
বলা হবে যে তোমরা কি হাওযে নামবে না? এরপর তাদেরকে 
জাহান্নামে একত্রিত করা হবে; তারা দেখতে পাবে জাহান্নামকে 
মরীচিকার মত; যার একাংশ আরেক অংশকে বিধ্বংস করছে; 
তারপর তারা জাহান্নামে পতিত হবে ০৬ 
হাসান বছরী রহ. বলেন, ‘তোমাদের ওই জাহান্নামীদের সম্পর্কে কী 
ধারণা, যারা ৫০ হাজার বছর পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে 
থাকবে, যেখানে তারা কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেনা 
এবং এক ফোঁটা পানিও পান করতে পারবে না। পানির পিপাসায় 
গলা শুকিয়ে কাঠ হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হবে। 
তাদের পেট ক্ষুধায় আগুনের মত জ্বলতে থাকবে অতঃপর তাদের 
জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, আর সেখানে 
তাদেরকে ফুটন্ত গরম পানি পান করনো হবে। যার উত্তপ্ততার 
কোনো তুলনা নেই, যে উষ্ণতা ও উত্তপ্ততা পরিপক্কতা পেয়েছে।'*৭৭ 


৩০৬ বুখারী: ৪৫৮১; মুসলিম: ১৮৩। 
৩০৭ (বুখারীর ব্যাখ্যাগ্রন্থ) উমদাতুল কারী: ২৮/৪৮৩। 
8৩৪ 


ইবনুল জাওযী রহ. জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন, জাহান্নাম 
এমন ঘর যার অধিবাসীদের শান্তি থেকে দূরে রাখা হয়েছে। সকল 
প্রকারের আনন্দ ও শান্তি তেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের সাদা 
চামড়া কাল রঙে পরিবর্তন করে দেয়া হয়েছে। তাদের পাহাড়ের 
চেয়ে শক্ত হাতুড়ি দ্বারা পিটানো হচ্ছে। সেখানে শাস্তি দেওয়ার জন্য 
কঠোর হৃদয়ের ও কঠিন শাস্তিদাতা ফেরেশতা রয়েছে। হায়! যদি 
তুমি তাদেরকে দেখতে সেই ফুটন্ত পানিতে সাঁতার কাটতে কঠিন 
ঠাণ্তাতে নিক্ষিপ্ত হতে চিন্তা ও কষ্ট সর্বক্ষণ তাদের সাথী থাকবে, 
ফরে তারা কখনও খুশী হতে পারবে না। তাদের অবস্থান সুনির্দিষ্ট 
করে দেওয়া হয়েছে, তাই তারা সে স্থান ত্যাগ করতে পারবে না। 
স্থায়ীভাবে, চিরকাল সেখানে তারা থাকবে, তারা তা থেকে মুক্তি 
পাবে না। তাদের শাস্তি দেয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করা হবে, 
যারা কঠোর হৃদয়ের হবে৷ যাদের ধমক আযাব থেকে বড় কষ্টদায়ক 
হবে। যাদের অনুশোচনা তাদের বিপদের চেয়েও অধিক শক্তিশালী। 
তাদের যৌবনকালকে পাপ দ্বারা ধ্বংস করার কারণে তার কাঁদতে 
থাকবে। তারা যত কাঁদবে কঠোর হৃদয় কঠিন ফেরেশতাগণ 
তাদেরকে তত বেশি কষ্ট দিতে থাকবে৷ হায় আফসোস তাদের জন্য 
যে তারা তাদের রবের রোষানলে পড়েছে! হায় আফসোস তাদের 
বড় বিপদের জন্য! আহা তাদের কত অপমান যে সকল মানুষের 
সামনে অপমানিত হচ্ছে। হে সৃষ্টির ঘৃণিত ব্যক্তিরা! এখন তোমাদের 


8৪৩৫ 


দুনিয়ার হারাম উপার্জন কোথায় গেল? আজ তোমাদের পাপ করার 
আগ্রহ কোথায় গেল? মনে হবে যেন তা ছিল তাদের আকাশ কুসুম 
কল্পনা । তারপর তাদের এ শরীরকে জাহান্নামে পোড়ানো হবে, 
যখনই তাদের শরীর পুড়ে যাবে, আল্লাহ নতুন দেহ পরিবর্তন করে 
দেবেন। যখন শরীরের চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দ্বারা 
পরিবর্তন দেবেন। সেখানে তাদের শাস্তি বাড়ানোর জন্য কঠিন 
হৃদয়ের ফেরেশতা সর্বক্ষণ নিযুক্ত থাকবে” 

হে আল্লাহ! আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। 
আমাদের চিরস্থায়ী আপমান ও ধ্বংস হতে বাঁচান । হে আল্লাহ 
করুন করুন। আর আমাদের ও আমাদের পিতা-মাতাসহ 
মুসলিমদের ক্ষমা করে দিন। হে করুণাময় রব! 

আর আল্লাহ আমাদের নবী মুহাম্মদ ও তাঁর পরিবার-পরিজন ও 
সাহাবীগণের ওপর সালাত পেশ করুন। 


৪৩৬ 


ষষ্ঠবিংশ আসর 
জাহান্নামে প্রবেশের কারণ 


সকল প্রশংসা শক্তিমান, সুদৃঢ়, বিজয়ী, শক্তিশালী, সুউচ্চ আল্লাহর 
জন্য, ক্ষীণতর স্বরও যার শ্রবণের বাইরে নয়; গর্ভস্থ শিশুর নড়াচড়াও 
যার দৃষ্টিতে গোপন নয়৷ তাঁর বড়ত্বের সামনে প্রতাপশালী বাদশাও 
বিনীত হয়৷ তাঁর ক্ষমতার সম্মুখে চক্রান্তকারীর চক্রান্ত বিফল হয় । 
ভুলকারীর ওপর তিনি যেমন চান তাঁর ফয়সালা বাস্তবায়ন করেন। 
তিনি যাকে চান সৃষ্টিকুলের মধ্য থেকে তাকে নির্বাচিত করেন। আর 
এরাই বামপন্থা দল আর ওরাই ডানপন্থী। কর্মসম্পাদনকারীদের 
কর্মসম্পাদনের আগেই এ সম্পর্কে ভাগ্যলিপি চূড়ান্ত হয়েছে। যদি এ 
শ্রেণীকরণ না হত তবে মুজাহিদদের জিহাদ বিফলে যেত এবং 
কাফেরদের মধ্য থেকে ঈমানদারদের কিংবা বিশ্বাসীদের মধ্য থেকে 
সন্দেহবাদীদের চেনা যেত না। এ বিন্যাসকরণ না হলে অপরাধীতে 
জাহান্নাম পূর্ণ হত না। {আর যদি আমি ইচ্ছা করতাম, তাহলে 
প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম কিন্তু আমার কথাই 
সত্যে পরিণত হবে যে, ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা 
জাহান্নাম পূর্ণ করব’!} ওই হলো আল্লাহর হিকমত হে আমার ভাই 


৪৩৭ 


আর তিনি সকল প্রজ্ঞাবানদের মধ্যে শ্রেষ্ঠ প্রজ্ঞাবান। আমি পবিত্র সে 
সত্তার প্রশংসা করি শোকরগুযারদের অনুরূপ প্রশংসা তাঁর কাছে 
প্রার্থনা করি ধৈর্যশীলদের অনুরূপ সাহায্য। আমি তাঁর কাছে 
অপমানজনক শাস্তি থেকে পরিত্রাণ চাই। 

আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই; তিনিই 
সত্য ও প্রকাশ্য মালিক । আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর 
বান্দা ও সুনির্বাচিত বিশ্বস্ত রাসূল । 

আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুন তাঁর ওপর, তাঁর সাহাবী আবূ 
বকরের ওপর যিনি দীনের ক্ষেত্রে পুরুষদের মধ্যে তাঁর প্রথম 
অনুসারী, উমরের ওপর যিনি আল্লাহর নির্দেশের ক্ষেত্রে দৃঢ় ও 
অনড়, উসমানের ওপর যিনি রাসূলের দুই কন্যার স্বামী ও উত্তম 
জোড়ার অধিকারী, আলীর ওপর যিনি বিদ্যার সাগর ও মুক্ত বক্ষের 
অধিকারী এবং জাহান্নামের অগ্নির কারণসমূহ থেকে পবিত্র । আর 
রাসূলের সব পরিবার-পরিজন, পুণ্যাত্মা সব সাহাবী ও কিয়ামত 
পর্যন্ত আগত তাঁর দীনের সকল অনুসারীর ওপর ৷ 


০ মুসলিম ভাইগণ! জেনে নিন যে, জাহান্নামে প্রবেশের কিছু কারণ 
রয়েছে, যা আল্লাহ তা'আলা কুরআন মজীদে ও তাঁর রাসূলের 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যবানীতে বর্ণনা করেছেন, 


৪৩৮ 


যাতে করে মানুষ তা থেকে সাবধান হয় ও তা থেকে নিজেদের 

বাঁচিয়ে রাখে। 
এ কারণসমূহ দু'ভাগে বিভক্ত: 
প্রথম: এমন কারণ যা মানুষকে কাফির বানায় । এ রকম কাজে লিপ্ত 
ব্যক্তি ঈমান থেকে বের হয়ে কাফির হয়ে যায় এবং তা তার জন্য 
চিরস্থায়ী জাহান্নাম অবধারিত করে। 
দ্বিতীয়: এমন কারণ যদ্বারা মানুষ ফাসিক হয়। এরকম অপরাধে 
লিপ্ত ব্যক্তি ন্যায়-পরায়ণতা থেকে পাপাচারী হয়ে পড়ে; এবং তা 
তাকে জাহান্নামে শাস্তি ভোগ করার উপযোগী বানিয়ে দেয়; যদিও 
তাকে সেখানে চিরস্থায়ী করে না। 
[] প্রথম শ্রেণীর লোকদের প্রকারভেদ: 
১ম প্রকার: আল্লাহর সঙ্গে শরীক করা 
যা সংঘটিত হয় আল্লাহর রুবূবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা 
ওয়াস-সিফাতের মধ্যে শির্ক করার মাধ্যমে। যেমন- এ বিশ্বাস করা 
যে, আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো স্বষ্টা আছে, সৃষ্টির ব্যাপারে তার 
সংশ্লিষ্টতা আছে অথবা সে এককভাবে কিছু সৃষ্টি করতে পারে। 
তেমনি এ ধারণা পোষণ করা যে, আল্লাহর সাথে কোনো ইলাহ 
রয়েছে যে ইবাদত পাওয়ার উপযোগী অথবা আল্লাহর সাথে অন্য 
কারও ইবাদত করা, ফলে তার জন্য কিছু ইবাদত নিবেদিত করা 
অথবা এ বিশ্বাস করা যে, আল্লাহর মত অন্য কারও সে রকম জ্ঞান, 


8৩৯ 


ক্ষমতা কিংবা সম্মান রয়েছে; এ জাতীয় যে কোনো বিশ্বাসই শিরকে 

আকবার বড় শির্ক; যা এ ধরণের বিশ্বাসীকে চির স্থায়ীভাবে 

জাহান্নামের অধিবাসী বানাবে। 

* আল্লাহ তা‘আলা বলেনঃ 

SALISH I ELEM SHE AMLL A Sl} 
[v SUS 

‘নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শির্ক করে, আল্লাহ তার জন্য জান্নাত 

হারাম করে দেবেন। তার ঠিকানা হবে জাহান্নাম । আর জালিমদের 

কোনো সাহায্যকারী নেই।’ {সূরা আল-মায়িদা, আয়াত: ৭২} 


২য় প্রকার: আল্লাহর সঙ্গে কুফুরী করা অথবা তাঁর ফেরেশতাগণ 
অথবা রাসূলগণ অথবা কিয়ামত দিবস অথবা তাকদিরের ভালো- 
মন্দকে অস্বীকার করা। 

সুতরাং যারাই উপযুক্ত বিষয়সমূহের কোনো কিছু মিথ্যা মনে করবে 
কিংবা অস্বীকার করবে অথবা সন্দেহ পোষণ করবে সে অবশ্যই 
কাফের হয়ে যাবে এবং চির স্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। 

* আল্লাহ তা‘আলা বলেন: 


3 TSE EE Of S537 4557 BY GE GA S13 


SNUG BRE ANEEARE Hi Her Be SLD Bac Ba SE ne 
OA DHS OF IS OPI UP HAS) L22 LF 09154) 


880 


co. LIM © Ege CHE ASD TIE Es SAN 
[\০) 
‘নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফরী করে এবং আল্লাহ্‌ 
ও তাঁর রাসূলদের মধ্যে ঈমানের ব্যাপারে পার্থক্য করতে চায়, আর 
আমরা কতিপয় রাসূলে ঈমান রাখি ও কতিপয় রাসূলকে অস্বীকার 
করি; বস্তুত এরা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, 
প্রকৃতপক্ষে এরাই নিরেট কাফের। আর আমরা কাফেরদের জন্য 
তৈরি করে রেখেছি অপমানজনক আযাব।’ {সূরা আন-নিসা, আয়াত: 
১৫০-১৫১} 
* আল্লাহ তা‘আলা বলেন; 
B54 NIG SEO eel ETB HAY 
Lib HT Gl TES SI UT SS LE Fy © SN; 
HES © SNELL GS SSL CHES LG © Sf 
[A lM EO Ts CE LE lial Ss Lar 
‘নিশ্চয় আল্লাহ কাফিরদের ওপর লা‘নত করেছেন ও তাদের জন্য 
জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন। তারা তথায় চিরকাল 
থাকবে। সেখানে কোনো বন্ধু বা কোনো সাহায্যকারী পাবে না। 
বলবে, হায় আফসোস! যদি আমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ 


88১ 


করতাম! আমরা তো আমাদের নেতাদের ও বড়দের অনুসারী 
ছিলাম তারা আমাদের পথভ্রষ্ট করেছে। হে আমাদের রব! আপনি 
তাদের দ্বিগুণ শান্তি প্রদান করুন এবং তাদের প্রতি মহা অভিসম্পাত 
করুন।’ {সূরা আল-আহযাব, আয়াত: ৬৪-৬৮} 


তয় প্রকার: ইসলামের পঞ্চ ভিত্তির কোনো একটি ফরযকে অস্বীকার 

করা। 

- সুতরাং যে কেউ আল্লাহর একত্ববাদ ফরয হওয়া অস্বীকার করে 
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিসালাতের 
জন্য হওয়াকে অস্বীকার করে অথবা পাঁচ সালাতের ফরয, 
করে, সে কাফির ব্যক্তি হবে কারণ; সে আল্লাহ, তাঁর রাসূল ও 
মুসলিমদের একমত্য তথা ইজমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। 

- ঠিক তঙক্ৰুপ কেউ যদি আল্লাহর সঙ্গে শির্ক হারাম হওয়াকে 
অথবা যিনা-ব্যভিচার অথবা পুং মৈথুন অথবা মদ পান ইত্যাদি 
যেগুলো হারাম হওয়ার ব্যাপারে আল্লাহর কুরআন ও রাসূল 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় প্রকাশ্য ভাষ্য রয়েছে 


88২ 


সেগুলোকে হারাম মানতে অস্বীকার করল সেও কাফের হয়ে 
যাবে; কারণ সে আল্লাহ ও তাঁর রাসুলের উপর 
মিথ্যারোপকারী । কিন্তু যদি সে নও মুসলিম হয়, আর এ গুলোর 
কোনো কিছুকে অজ্ঞতার কারণে অস্বীকার করে বসে, তবে 
যতক্ষণ না সেটা জানবে ততক্ষণ কাফের হবে না। তবে যদি 
জানার পর অস্বীকার করে তবে সেও কাফের হয়ে যাবে। 


৪র্থ প্রকার: আল্লাহ তা'আলা অথবা তাঁর দ্বীন অথবা তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ঠাট্টা-বিদ্রপ করা। 

* আল্লাহ তা‘আলা বলেন; 

A755 e555 BU BL, BEE Ct Hk EL 5) 
[11 M0 AML I iS SISSY SA EE 
‘আমরা আলাপচারিতা ও খেল-তামাশা করছিলাম ৷ বলুন, ‘আল্লাহ, 
তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলের সাথে তোমরা বিদ্রপ করছিলে’? 
তোমরা ওযর পেশ করো না। তোমরা তোমাদের ঈমানের পর 
অবশ্যই কাফের হয়ে গেছ।’ {সূরা আত-তাওবা, আয়াত: ৬৫-৬৬} 
আর আয়াতে বর্ণিত ‘ইস্তেহযা’ বা বিদ্রপ করার অর্থ হচ্ছে, ঠাট্টা 
করা, ব্যঙ্গ করা। এটা আল্লাহ, তাঁর দ্বীন ও রাসূলের সাথে বড় 


88৩ 


ধরণের অপমানজনক কাজ ও বড় ধরণের অপদস্থ ও অসম্মান 
প্রকাশ ৷ মহান আল্লাহ তা থেকে বহু উর্ধ্বে। 


৫ম প্রকার : আল্লাহ তা'আলা, তাঁর দ্বীন ও তাঁর রাসূলকে গালি দেয়া 
গালি দ্বারা উদ্দেশ্য, দোষ-ক্রুটি তালাশ করা, ভুল বের করে বেড়ানো 
এবং এমনভাবে উল্লেখ করা যা দ্বারা তাদের অপমান, খাটো করা 
অথবা সম্মানহানি ইত্যাদি বুঝায়; যথা- লা‘নত দেওয়া কিংবা তাদের 
খারাপ ভাষায় কথা বলা ও খারাপ গুণে গুণান্বিত করা ইত্যাদি ৷ 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, ‘যে ব্যক্তি 
আল্লাহ অথবা তাঁর রাসূলকে গালি দেবে করে সে কাফির বলে 
বিবেচিত হবে; প্রকাশ্য ও অপ্রকাশ্য সার্বিকভাবে সে কাফের। চাই সে 
গালি দেয়াকে হালাল মনে করুক বা হারাম মনে করুক অথবা 
বিশ্বাসের কথাটি ভুলে শৈথিল্য প্রদর্শন করেই বলুক... আর 
আমাদের আলেমগণ আরও বলেন, যদি ওই কথা কেউ ঠাট্টা করে 
অথবা একান্তিকভাবে বলে, সর্বাবস্থায় সে কাফির হয়ে যাবে। আর 
এটাই হচ্ছে সঠিক ও অকাট্য কথা । 

ইমাম ইসহাক ইবন রাহওয়াই থেকে বর্ণনা করা হয়েছে যে, তিনি 
বলেছেন: ‘সকল মুসলিমের এ বিষয়ে ইজমা‘ তথা একমত্য যে, যে 
কেউ আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলকে গালি দেবে অথবা আল্লাহ 
তা'আলা যা নাযিল করেছেন তার সামান্যতম অংশকেও প্রতিহত 


888 


করতে চাইবে সে কাফির বলে বিবেচিত হবে। যদিও সে আল্লাহ যা 
নাযিল করেছে ত স্বীকারকারী বলে মুখে দাবি করে থাকুক’ 
শাইখুল ইসলাম আরও বলেন, ‘অন্যান্য নবীকে গালি দেওয়ার বিধান 
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার 
বিধানের মতই ৷ তাই যদি কেউ কুরআনে যাদেরকে নবী হিসেবে 
উল্লেখ এসেছে যে একজন নবী এমন করেছেন অথবা এমন 
বলেছেন এটা শুনে কেউ যদি তাঁকে নবী জানার পরও গালি দেয় 
তবে সেও ওই হুকুমের অন্তর্গত । অর্থাৎ কাফের হয়ে যাবে। 
তবে নবীগণ ব্যতীত অন্যদের গালি দেওয়া: যদি এ গালি দ্বারা 
রাসূলকেই গালি দেওয়া উদ্দেশ্য হয়, যেমন কেউ রাসূলের 
সাহাবীগণকে গালি দিল, যার দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে খাটো করা উদ্দেশ্য হয়, তাহলে সেও কাফির হিসেবে 
ধর্তব্য হবে। কারণ রাসূলের সাথে থাকার কারণেই তাদেরকে গালি 
দেওয়া হচ্ছে। 

এর উদাহরণ হচ্ছে, যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কোনো স্ত্রীর প্রতি ব্যভিচার ইত্যাদির অপবাদ দেওয়া 
(নাউযু বিল্লাহ) ৷ এর মাধ্যমে এ ব্যক্তি কাফের হয়ে যাবে; কারণ এর 


88৫ 


দ্বারা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও 
তাকে গালি দেওয়া হয়। আল্লাহ তা‘আলা বলেন: 

[< SE (ENEANSENES 
‘দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য।’ {সূরা আন-নূর, আয়াত: 
২৬} 
৬ুষ্ঠ প্রকার: আল্লাহ যা নাযিল করেছেন তা ব্যতীত বিচার-ফয়সালা 
করা; এ বিশ্বাসে যে, এটি বেশি বাস্তব এবং মানুষের জন্য আল্লাহর 
আইন থেকে অধিক কল্যাণকর 
* সুতরাং যে ব্যক্তি আল্লাহ যা নাযিল করেছেন তা ব্যতীত অন্য কিছু 
দিয়ে সেটাকে বেশি বাস্তব এবং মানুষের জন্য আল্লাহর আইন থেকে 
অধিক কল্যাণকর বিশ্বাস পোষণ করে বিচার ফয়সালা করবে সে 
কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন: 

(LEU S530 EDA Tl ES 0 5 3 
‘যারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার-ফয়সালা 
করে না তারাই কাফির।’ {সুরা আল-মায়িদা, আয়াত: ৪8} 

* তদ্রুপ কেউ যদি মনে করে গায়রলল্লাহর (মানুষের) ফয়সালা 
আল্লাহর ফায়সালা থেকে শ্রেষ্ঠ অথবা মনে করে যে, মানুষের 
ফয়সালা আল্লাহর ফয়সালার সমান অথবা সে মনে করল যে 
আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দ্বারা বিচার-ফয়সালা দেওয়া জায়েয; 
এসব অবস্থায়ও সে কাফির হবে; যদিও সে এঁ বিচার না করে। 


88৬ 


কারণ, এর মাধ্যমে সে আল্লাহর বাণীতে মিথ্যারোপ করেছে। আল্লাহ 
তাআলা বলেছেন : 

[o- 5S S52 230 CSS HT 62 G2 5) 
‘আর নিশ্চিত বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে 
অধিক উত্তম?’ {সূরা আল-মায়িদা, আয়াত: ৫০} 
এম প্রকার: মুনাফিকী 
অর্থাৎ অন্তরে কুফরী গোপন রেখে মানুষের সম্মুখে কথা ও কাজে 
নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করা ৷ আল্লাহ তা'আলা বলেন: 
LS a SE 5 UT Se JEST YT SG SAT Sy y 

[\to 
‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। আপনি তাদের 
কোনো সাহায্যকারী পাবেন না।’ {সূরা আন-নিসা, আয়াত: ১৪৫} 
এই দল (মুনাফিকরা) পূর্বের দল হতে নিকৃষ্টতম ৷ সুতরাং এদের 
শান্তি কাফিরদের থেকেও বেশি হবে। তারা জাহান্নামের নিম্নতম 
স্থানে অবস্থান করবে৷ কেননা এরা কুফরী, ধোঁকাবাজী এবং আল্লাহ, 
তাঁর আয়াত ও তাঁর রাসূলের সঙ্গে ঠাষ্টা করাসহ বিবিধ পাপে 
জড়িত ৷ 
* আল্লাহ তা‘আলা এদের প্রসঙ্গে বলেছেন: 
© 453 SE BSI ols Bl Ee dk of 0 35) 
SO URS HAI OEE ES EBA SEES 
88৭ 


BG © 5245 15 wl Sle A Al LASS 52 EAE 
ABN S40 SE BE GN GULLY SS Js 
Al Sie EF Lad fs EGO SAS Sli Stet 
ALE YD SGN ls NLA Ee EE 
SE 0H SO UG ets DUE HG Ce VEL G3 
AEA SHAS LEAL BS BLD Le CES DO Stn 

[০ 
“মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, আমরা ঈমান 
এনেছি আল্লাহর ওপর শেষ দিবসের ওপর, বাস্তবে তারা মুমিন নয়। 
তারা আল্লাহকে ও মুমিনগণকে ধোঁকা দেয়৷ বস্তুত তারা নিজেদের 
ধোঁকা দেয় কিন্তু তারা তা বুঝে না। তাদের অন্তরে রোগ রয়েছে৷ 
আর আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করে দেন। তাদের জন্য রয়েছে 
যন্ত্রনাদায়ক শাস্তি তাদের মিথ্যা বলার কারণে । আর যখন তাদেরকে 
বলা হয়, তোমরা জমিনে ফেৎনা সৃষ্টি করো না, তখন তারা বলে 
আমরা মীমাংসাকারী ৷ জেনে রাখ! তারাই প্রকৃত ফেৎনা সৃষ্টিকারী 
কিন্তু তারা বুঝে না। আর যখন তাদের বলা হয়, তোমরা সে রকম 
ঈমান আন, যেভাবে অন্য লোকজন ঈমান এনেছে। তখন তারা 
বলে, আমরা কি ঈমান আনব বোকাদের মত? মনে রেখ, 
প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না। আর তারা যখন 


88৮ 


ঈমানদারদের সঙ্গে সাক্ষাত করে তখন বলে, আমরা ঈমান এনেছি। 

আবার যখন তাদের শয়তানদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে, তখন 

বলে আমরা তোমাদের সঙ্গেই রয়েছি । আমরা তো মুসলিমদের সঙ্গে 

শুধু উপহাস করছি বরং আল্লাহই তাদের সঙ্গে উপহাস করেন আর 

তাদের অবকাশ দেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে 

হয়রান পেরেশান থাকে।’ {সূরা আল-বাকারা, আয়াত: ৮-১৫} 

মুনাফিকদের অনেকগুলি আলামত বা নিদর্শন আছে; 

[] আল্লাহর যা নাযিল করেছেন তাতে সন্দেহ করা, যদিও সে 
নিজেকে ঈমানদার বলে প্রকাশ করে। যেমন, 

* আল্লাহ তা‘'আলা বলেন: 

SBE 205 2S 3h HU OLE TV A DEI Ij) 


[to DAG SSR Le 
‘নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ ও 
শেষ দিবসে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহ বাতিক হয়ে 
পড়েছে। সুতরাং সন্দেহের অবর্তে তারা ঘুরপাক খাচ্ছে।’ সূরা 
আত-তাওবা, আয়াত: ৪৫} 
[7] আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া 

হুকুম-আহকাম ও বিধি-বিধান অপছন্দ করা । যেমন, 

* আল্লাহ তা‘আলা বলেন: 


889 


BG os TF SH Th ss A Sg oh I fy 
SEAT a5 3 bis of yal 5 SAT SSG NS 
JAG MBCA SD HY OE EAs 
[4 A ALAIIL © Ble DESL GR ESL 
‘আপনি কি তাদের দেখেন নি যারা দাবি করে যে, তারা আপনার 
এবং আপনার পূর্ববতীদের ওপর অবতীর্ণ বিষয়ে ঈমান এনেছে, 
তারা বিরোধপূর্ণ বিষয়ে ত্বাগুতের কাছে নিয়ে যেতে চায় (মীমাংসার 
জন্য) । অথচ তাদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে তারা যেন ত্বাগুতকে 
অমান্য করে। আর শয়তান তাদেরকে পথভ্রষ্টতায় বহু দূর নিয়ে 
যেতে চায় । আর যখন আপনি তাদের বলেন, যা আল্লাহ নাযিল 
করেছে এবং তিনি যা রাসূলের প্রতি নাযিল করেছেন সে দিকে 
আস, তখন আপনি মুনাফিকদের দেখবেন, ওরা আপনার কাছ থেকে 
সম্পূর্ণরূপে সরে যাচ্ছে।’ {সূরা আন-নিসা, আয়াত: ৬০-৬১} 
[7] ইসলামের বিজয় এবং মুসলিমদের সাহায্য করাকে অপছন্দ 
করা এবং মুসলিমদের অপমান-লাঞ্চনায় খুশি হওয়া । যেমন, 
* আল্লাহ তা‘আলা বলেন: 
J AUS SUA Eo Dd OG BIEL a 01 


[oA O25 BE; 


8৫০ 


‘আপনাকে কোনো কল্যাণ স্পর্শ করলে তাদের ত মন্দ লাগে, 
পক্ষান্তরে আপনার কোনো বিপদ এলে তারা বলে, আমরা পূর্ব 
থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং তারা উল্লাসিত মনে 
ফিরে যায়।’ {সূরা আত-তওবা, আয়াত: ৫০} 
* আল্লাহ তা‘আলা বলেন; 
2 BEA 52 Jaren lke iE YG Eb BE SAG ¥ 
AEE LE BY OLA SLE MS EE 
SEE IE Lt TIES Lat sb VERE Lt 
[Nee a dls MDE CEE Re 
‘যখন তারা তোমাদের সঙ্গে মিশে তখন বলে, আমরা ঈমান এনেছি। 
পক্ষান্তরে তারা যখন পৃথক হয় তখন তোমাদের ওপর 
আক্রোশবশত আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা নিজ 
আক্রোশেই মরতে থাক । নিশ্চয় আল্লাহ অন্তরের কথা সম্পর্কে 
সবিশেষ অবগত । তোমাদের যদি কোনো ক্যল্যাণ হয়, তাহলে 
তাদের মন্দ লাগে আর তোমাদের যদি কোনো অকল্যাণ হয়, তাহলে 
তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্য্য ধর এবং তাকওয়া 
অবলম্বন কর, তাহলে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি 
হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সবই আল্লাহর আয়ত্বে 
রয়েছে।’ {সূরা আলে ইমরান, আয়াত: ১১৯-১২০} 


8৫১ 


[] মুসলিমদের মধ্যে বিভেদ ও ফেৎনা-ফাসাদ সৃষ্টি করা এবং 
মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরী করা এবং এটা করতে পছন্দ 
করা যেমন, 

* আল্লাহ তা‘আলা বলেন: 

LE LS AS MG ASS VES NUS C3 5 5) 

[VRAD Se LS 

“যদি তারা তোমাদের সাথে বের হত, তবে তোমাদের মধ্যে ফাসাদই 

বৃদ্ধি করত এবং তোমাদের মাঝে ছুটোছুটি করত, তোমাদের মধ্যে 

ফিতনা সৃষ্টির অনুসন্ধানে । আর তোমাদের মধ্যে রয়েছে তাদের কথা 

অধিক শ্রবণকারী।’ {সূরা আত-তাওবা, আয়াত: ৪৭} 

[1] ইসলামের দুশমন ও কাফের নেতৃবৃন্দকে ভালোবাসা, তাদের 
প্রশংসা করা এবং তাদের ইসলাম বিরোধী মতাদর্শ প্রচার-প্রসার 
করা । যেমন, 

* আল্লাহ তা‘আলা বলেন: 

He Het AU EMCEE UD OG GA dF le} 

[DANE © SAG Ly SHI EE SASS 
নিপতিত সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করে। তারা মুসলিমদের দলভুক্ত 
নয় অনুরূপভাবে তারা তাদেরও দলভুক্ত নয়; আর তারা জেনে শুনে 


মিথ্যা শপথ করে।’ {সূরা আল-মুজাদালাহ্‌, আয়াত: ১৪} 
৪৫২ 


[] মুমিনদের নিয়ে টিগ্পনী কাটা, তাদের ইবাদতের ক্ষেত্রে দোষ 
খুঁজে বেড়ানো যেমন, 

* আল্লাহ তা‘আলা বলেন: 

J 654 Y Sl SILA GS Gse3 G2 Sed S54k G3 ) 

VARA © dl BED Re Ger eS ASE 

‘মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজ 

শ্রম ছাড়া কিছুই পায় না, তাদেরকে যারা দোষারোপ করে। অতঃপর 

করেন; আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ৷’ {সূরা আত- 

তাওবা, আয়াত: ৭৯} 

অর্থাৎ যারা অধিক ইবাদত করতে তাদেরকে মুনাফিকরা রিয়াকারী 

বা প্রদর্শনকারী বলত । আর যারা অক্ষম ছিল তাদেরকে শৈথিল্যকারী 

বলে দোষ দিত । 

[7] ঘৃণা ও তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে মুমিনদের ডাকে সাড়া দেওয়া 
থেকে বিরত থাকা। যেমন, 

* আল্লাহ তা‘আলা বলেন: 

40s EG ALB BT HLS LT GESTS 2 3 BY ¥ 

[e030 ( OS8Ed bs 
‘যখন তাদের বলা হয় তোমরা এসো! আল্লাহর রাসূল তোমাদের 


জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মুখ ঘুরিয়ে নেয়। আর 
৪৫৩ 


আপনি তাদের দেখবেন তারা দম্তভরে ফিরে যায়।’ {সূরা আল- 
মুনাফিকুন, আয়াত: ৫} 
[] সালাতকে ভারী মনে করা ও তা থেকে অলসতা । যেমন, 
* আল্লাহ তা‘আলা বলেন: 
IUSTAG LT GAG BY LESS 5 MS ESS HAI) 
ESL © SAGAS EL Le St 
‘অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সঙ্গে ৷ বস্তুত তারা 
নিজেরা নিজেদের প্রতারিত করে। তারা যখন সালাতে দাঁড়ায় তখন 
অল্পই স্মরণ করে।’ {সূরা আন-নিসা, আয়াত: ১৪২} 
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
EA) 5S; sia Se HL Ne Ns sl 5 
কঠিন।’৩০৮ 
[] আল্লাহ্‌ ও তাঁর রাসূলকে কষ্ট দেওয়া এবং যারা আল্লাহ্‌ ও তাঁর 
রাসূলের উপর ঈমান এনেছে এমন মুমিনদের কষ্ট দেওয়া । 
* আল্লাহ তা‘আলা বলেন: 


[1:4 ৰ্ঞ্ণা 553 GA es ¥ 


৩০৮ বুখারী: ৬৫৭; মুসলিম: ৬৫১। 


8৫৪8 


‘আর তাদের মধ্যে এমন লোক আছে, যারা নবীকে কষ্ট দেয়।’ {সূরা 

আত-তাওবা, আয়াত: ৬১} 

* আল্লাহ তা'আলা আরও বলেন: 

Ue 2d 68 23 GAT GT A255 BSE Sy 

LE 5 TG i SSI Sse 55% i © Lge 

[oA cov iol ® Es GS CE 
ইহকাল ও পরকালে অভিশপ্ত করেন আর তাদের জন্য রেখেছেন 
অবমাননাকর শাস্তি । আর যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন 
নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা 

বহণ করে।' {সূরা আল-আহ্যাব, আয়াত: ৫৭-৫৮} 

০ এখনে কিছু গুরুত্বপূর্ণ মুনাফিকের নিদর্শনাবলী আলোচিত হলো, 
আমরা এগুলো উল্লেখ করেছি; যাতে এগুলো থেকে সাবধান 
করা যায় এবং এ পথের পথিক হওয়া থেকে নিজের অন্তরকে 
পবিত্ৰ রাখা যায়। 

হে আল্লাহ! আমাদেরকে নিফাক থেকে আপনার কাছে আশ্রয় দিন। 

আমাদেরকে যেরূপ ঈমান থাকলে আপনি সন্তুষ্ট হোন সেরূপ ঈমান 

নসীব করুন। 

হে সৃষ্টিকুলের রব! আপনি আমাদের, আমাদের পিতা-মাতা এবং 

সকল মুসলিমকে ক্ষমা করে দিন। 


8৫৫ 


আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, 
তাঁর পরিবার-পরিজন এবং সাহাবীগণের ওপর। 


৪৫৬ 


সপ্তবিংশ আসর 


সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আপন ক্ষমতায় সকল সৃষ্টকে সৃষ্টি 
করেছেন। তাদের মধ্যে নিজ বিস্ময়কর প্রজ্ঞার প্রকাশ ঘটিয়েছেন। 
তাঁর নিদর্শনাবলি দ্বারা নিজ এককত্বের সপ্রমাণতা তুলে ধরেছেন। 
অপরাধীর জন্য তাঁর বিরু্ধাচারণের শাস্তির ফয়সালা করেছেন। 
অতঃপর তাওবার আহ্বান জানিয়েছেন এবং তার তাওবা কবুলের 
মাধ্যমে তার প্রতি বদান্যতা দেখিয়েছেন। অতএব আল্লাহর 
আহ্বায়কের ডাকে সাড়া দাও এবং তাঁর জান্নাতের প্রতি প্রতিযোগী 
হও । তিনি তোমাদের পাপসমূহ মার্জনা করবেন এবং তোমাদেরকে 
নিজ দয়া থেকে দ্বিগুণ অংশ দেবেন। 

আমি তাঁর প্রশংসা করি তাঁর মহান গুণাবলির এবং পূর্ণতর 
বিশেষণসমূহের । আমি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করি তাঁর তাওফীক 
দান এবং তাঁর পর্যাপ্ত নেয়ামতরাজির জন্য৷ 

আর আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ 
নেই; তাঁর ইবাদত কিংবা প্রতিপালনে কোনো শরীক নেই । আমি 
আরও সাক্ষ্য দেই যে মুহাম্মাদ তাঁর বান্দা এবং রাসূল । যিনি নিখিল 


৪৫৭ 


সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছেন; মুমিনদের জান্নাতের সুসংবাদদাতা 
হিসেবে এবং কাফেরদের তাঁর জাহান্নাম ও শাস্তি থেকে সতর্ককারী 
হিসেবে। আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর ওপর, তাঁর 
উম্মতের মধ্যে তাঁর খলীফা আবূ বকরের ওপর, কাফেরদের প্রতি 
দৃঢ়তা ও শক্তিমত্ততায় বিখ্যাত উমরের ওপর, নিজ দায়িত্ব পালনে 
মৃত্যুকে আলিঙ্গনকারী উসমানের ওপর, তাঁর চাচাতো ভাই ও 
জামাতা আলীর ওপর এবং রাসূলের সকল পরিবার-পরিজন, সাহাবী 
ও আদর্শের অনুসারীর ওপর । 


০ মুসলিম ভাইগণ! পূর্ব আসরে প্রথম প্রকার জাহান্নামী যারা 
আলোচনা করেছি। 
এ আসরে আল্লাহর তাওফীকে আমরা দ্বিতীয় প্রকার 
জাহান্নামীদের কয়েকটি কারণ আলোচনা করব । 
দ্বিতীয় প্রকার হচ্ছে এ সব কারণ, কেউ সেগুলো করলে 
সাময়িকভাবে জাহান্নামী হয়ে থাকে । তন্মধ্যে: 
১ম কারণ: মাতা-পিতার অবাধ্য হওয়া । 
অবাধ্য হওয়া অর্থ, তাদের সঙ্গে অপরিহার্য সদ্ব্যবহার ও সুসম্পর্ক 
বজায় রাখার নির্দেষ লঙ্ঘন করা বা কথা ও কাজের মাধ্যমে তাদের 
সঙ্গে দুর্ব্যবহার করা৷ যেমন, 


৪৫৮ 


* আল্লাহ তা‘আলা বলেন: 
HS ae Gs Bs SAG MY Ls Nf tS 455 
© CE Id Bs S45 V5 SIU J SG 3S jks 
(Os HSS IHD BRIS MEE dA; 
[SE SY cel DN 

‘ইবাদাত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্্যবহার করতে ৷ তারা 
একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে 
তাদেরকে ‘উফ্‌’ বলো না এবং তাদেরকে ধমক দিও না; তাদের 
সাথে সম্মানসূচক কথা বল। আর মমতাবশে তাদের প্রতি নম্বতার 
পক্ষপুট অবনমিত কর এবং বল, ‘হে আমার রব! তাঁদের প্রতি দয়া 
করুন যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছিলেন ৷’ {সূরা 
বনী ইসরাঈল, আয়াত; ২৩-২৪} 
* অন্যত্ৰ আল্লাহ তা‘আলা বলেন: 

[0a] Cal I 9; dE fy 
‘আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে 
আমারই কাছে ফিরে আসতে হবে।’ {লুকমান: ১৪} 
* রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


8৫৯ 


SAY SEN LL ba KELL ale JUSS BS HESS 55 BSG 

SEALS 3 iE oad 
‘তিন ব্যক্তির ওপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। ১ম: মদ পানে 
আসক্ত ২য়: পিতা-মাতার নাফরমান সন্তান ও ওয়: দায়্যুস যে, নিজ 
পরিবারের অশ্লীলতা সমর্থন করে।’২০৯ 
২য় কারণ; আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা । 
এর দ্বারা উদ্দেশ্য কোনো লোক কর্তৃক তার আত্মীয়দের সাথে 
সম্পর্কচ্যুতি ঘটানো; ফলে সে তাদেরকে তাদের প্রাপ্য শারিরীক ও 
আর্থিক অধিকার প্রদান করা থেকে বিরত থাকে । 
* সহীহ বুখারী ও মুসলিমে জুবাইর ইবন মুত'ইম রাদিয়াল্লাহু ‘আনহু 
হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

AU ede নু ESL 

(আত্মীয়তার সম্পর্ক) ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ 
সুফিয়ান রাহেমাহুল্লহ বলেন: ছিন্নকারী অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক 
ছিন্নকারী 
* অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আরও এসেছে, আবু হুরায়রা 


৩ আহমাদ ২/৬৯; নাসাঈ ৫/৮০ 
৩০ বুখারী: ৫৯৮৪; মুসলিম: ২৫৫৫ । 


৪৬০ 


ওয়াসাল্লাম বলেন: “যখন আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলকে অস্তিত্বে 
আনলেন, তখন ‘রাহেম’ তথা আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে আল্লাহকে 
বলল, 
A555 Lol SS Ul 5 JU sahil Ss Sy SUN HES Nis) 
OG 
ERS ONG UL LI ETHS) Le EJ) Ss SUTIN a 
(EE) 
‘আমাকে বিচ্ছিন্ন করা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনার স্থান 
(সময়) এটা । আল্লাহ বলেন, হ্যাঁ, তবে তুমি কি এতে সন্তুষ্ট নও যে, 
যে তোমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক বজায় 
রাখব এবং তোমাকে যে ছিন্ন করবে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন 
করব? শুনে আত্মীয় বলল, অবশ্যই । তখন আল্লাহ বললেন, তোমার 
জন্য এরূপই করা হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, ইচ্ছা করলে তোমরা এ আয়াতটি পড়তে পারো: 
Sd Os LE oN GLE Sf Ge JG) 
[oY © al zl el ll 4 
এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতিই আল্লাহ 


৪৬১ 


অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টি শক্তিহীন করেন।' 
{সূরা মুহাম্মাদ, আয়াত: ২২-২৩} ** 
আফসোসের বিষয়, কোনো কোনো মুসলিম আজ পিতা-মাতা ও 
আত্মীয়-স্বজনের অধিকার সম্পর্কে একেবারেই গাফেল। তারা 
আত্মীয়-স্বজনের সঙ্গে মিলনের সেতুবন্ধনকে ছিন্ন করে চলছে। 
তাদের কারও কারও বক্তব্য হচ্ছে, আত্মীয়রাই সম্পর্ক বজায় 
রাখছেন না। কিন্তু এ বক্তব্য তাদের কোনো উপকারে আসবে না। 
কারণ, যে সম্পর্ক ঠিক রাখবে, শুধু তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে 
হবে-এ যদি নীতি হয়, তাহলে তা আল্লাহর জন্য হলো না; বরং 
বদলা স্বরূপ । যেমন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

lcs £25 S55 HLH Fe IS gE Pol 
‘সে আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী বলে গণ্য হবে না যে শুধু 
বদলাস্বরূপ সম্পর্ক বজায় রাখে; বরং সেই সম্পর্ক স্থাপনকারী যে 
তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও জুড়ে দেয়।’*১২ 


৩১ বুখারী: ৪৮৩০; মুসলিম: ২৫৫৪ 
৩১২ বুখারী: ৫৯৯১। 


৪৬২ 


ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল: 
bd Sts its LESTE SEALE 
IG FULLEST ES EAS 81 IED dE SNE iE 
‘আমার কিছু আত্মীয় এমন তাদের সঙ্গে সম্পর্ক যতই জুড়ি, ততই 
তারা ছিন্ন করে, যতই সৎ ব্যবহার করি, তারা দুর্ব্যবহার করে, 
সহনশীলতা অবলম্বন করলেও তারা বুঝতে চায় না; তারা আমার 
সাথে মূর্খের আচরণ করে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, যদি ব্যাপার এমনই হয়, যেমন তুমি বললে, 
তাহলে তুমি যেন তদের প্রতি গরম বালু নিক্ষেপ করলে, (যেন তুমি 
তাদেরকে তা-ই খাইয়েছ) আর তুমি যেভাবে তাদের সঙ্গে ব্যবহার 
করে চলছ, তা যদি অব্যাহত রাখতে পার, তাহলে আল্লাহ সর্বদা 
তোমার সাহায্যকারী থাকবেন।’৩ 

বান্দা যখন সম্পর্ক ছিন্ন করা সত্বেও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, 
তখন তার পরিণাম প্রশংসনীয় হবে এবং শীগ্রই এমন ফল হবে যে, 
তারা নিজেরাই এসে সম্পর্ক স্থাপন করবে; যেমনটি সে সম্পর্ক 
তৈরী করেছে; যদি আল্লাহ তাদের কল্যাণ চান। 


%৩ মুসলিম: ২৫৫৮ । 


৪৬৩ 


তয় কারণ: সুদ খাওয়া । 
* আল্লাহ তা‘আলা বলেন: 
EalT IME Geld Gea ET et sa 
I236 BAL © ASD Sol 5 ET LEG © S24 
[Ye vols JMG EP PEE 
‘হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহকে 
ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পার । তোমরা 
সে আগুনকে ভয় কর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। 
তোমরা আনুগত্য কর আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদের ওপর 
রহম করা হয়।’ {সূরা আলে ইমরান, আয়াত: ১৩০-১৩২} 
আল্লাহর পক্ষ হতে উপদেশ ও সতর্ক্পাণী পৌঁছার পরও যে সুদে 
লিপ্ত, আল্লাহ তা'আলা তার জন্য স্থায়ী জাহান্নামের ধমক দিচ্ছেন। 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
Hs SEAT LES SM LA CS J 52k Vig St of 
SEEN EAT Fe tg Tee ETI BG LE AS Sdf 
CR BC REE EAT Rt 
[ve 5 AA © SAE Us ATE Li 
‘যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে ওই ব্যক্তির 
ন্যায় যাকে শয়তান আছর করে মোহাবিষ্ট করেছে। তাদের এ 


৪৬৪ 


অবস্থার কারণ হলো: তারা বলেছে, ক্রয়-বিক্রয় তো সুদের মতই । 
অথচ আল্লাহ ক্ৰয়-বিক্ৰয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। 
অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং 
সে বিরত রয়েছে, তাহলে পূর্বে যা হয়ে গেছে, তা (মূলধন) তারই 
থাকবে, আর তার ব্যাপারটি আল্লাহর ওপর নির্ভরশীল । আর যারা 
পুনরায় সুদ গ্রহণ করে, তারাই জাহান্নামে যাবে তারা সেখানে স্থায়ী 
হবে।’ {সূরা আল-বাকারা, আয়াত: ২৭৫} 
৪র্থ কারণ: ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। 
* আল্লাহ তা‘আলা বলেন: 
Be cretd db Sok 3 Cl sd Jy Sok oi 6) 
[NLM EO ee SES 

‘নিশ্চয় যারা ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ (গ্রাস) করে তারা 
নিজেদের পেট আগুন দিয়ে ভর্তি করে, অচিরেই তারা প্রজ্জলিত 
আগুনে প্রবেশ করবে।’ {সুরা আন-নিসা, আয়াত: ১০} 
ইয়াতীম: প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যার পিতা মৃত্যুবরণ করেছে তাকে 
৫ম কারণ: মিথ্যা সাক্ষ্য প্রদান করা । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

OAM HIS EE BASES IH 


৪৬৫ 


‘মিথ্যা সাক্ষ্যদাতার পা স্বস্থান হতে ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ 
না আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন অবধারিত করবেন।’*২৪ 
মিথ্যা সাক্ষ্য বলা হয়, অজানা বা বাস্তবের বিপরীত সাক্ষ্য প্রদান 
করাকে কারণ সাক্ষ্যদাতার জন্য জানা বিষয় ছাড়া অন্য কিছুর 
সাক্ষ্য প্রদান বৈধ নয়। 
* হাদীসে রয়েছে: 
‘জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি সূর্য দেখেছ? সে 
বলল হ্যাঁ, তখন তিনি তাকে বললেন, এ ধরনের বিষয়ে সাক্ষ্য দেবে; 
নতুবা বিরত থাকবে ৷’ ৫ 
ঙ৬ষ্ঠ কারণ: বিচার-ফয়সালায় ঘুষ। 
* ‘আবদুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

BEES IE 
‘ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ে জাহান্নামে যাবে।’১৬ 
হাদীসটি তাবারানী বর্ণনা করছেন। তার বর্ণনাকারীরা সবাই 
গ্রহণযোগ্য ও প্রসিদ্ধ । যেমটি তারগীব ওয়াত তারহীবে এসেছে। 


** ত্থবন মাজাহ: ২২৭৩; মুস্তাদরাকে হাকেম: ৪/৯৮ ৷ হাদিসটি বানোয়াট । 
৫ কাশফুল খাফা: ২/৭১ । তবে এর সনদ দুর্বল। 
৬ তাবারানী ফিস সাগীর, ১/২৮ । দুর্বল সনদে। 

৪৬৬ 


নিহায়া গ্রন্থে বলা হয়েছে, ‘হাদীসে বর্ণিত ‘রা-শী’ অর্থ ঘুষদাতা আর 
‘মুরতাশী’ অর্থ ঘুষগ্রহীতা ৷ 
তবে ন্যায্য অধিকার প্রাপ্তি বা জুলুম থেকে রক্ষার জন্য বাধ্য হয়ে 
কিছু প্রদান করতে হলে, তা এর অন্তর্ভুক্ত হবে না’ **৭ 
৭ম কারণ: মিথ্যা শপথ করা । 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে হজে (মিনার পাথর মারার স্থান) 
দু'জামরার মধ্যবর্তী স্থানে বলতে শুনেছি, 

AEG 31 HS LEIE LEi2 
‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্পদ মিথ্যা শপথের দ্বারা ছিনিয়ে নেয়, সে 
যেন জাহান্নামে তার স্থান করে নেয়। কথাটি উপস্থিত সকলেই 
তোমাদের অনুপস্থিতদের বলে দেবে। এভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ওই বাণীটি দু’বার অথবা তিনবার বলেছেন।’১৯ 
আর শপথকে ‘গামূস’ বলার কারণ হচ্ছে, যে ব্যক্তি এ ধরনের শপথ 
করবে তাকে তা গুনাহে ডুবিয়ে দেয়, তারপর তাকে জাহান্নামে 
ডুবায়। 


৩৭ আন-নিহায়া ফী গারীবিল আসার, ইবনুল আসীর কৃত ২/২২৬ ৷ 
৯ আহমাদ ৫/৭৯; মুস্তাদরাকে হাকিম ৪/২৯৪, ২৯৫ নং ৫১৬৫ । 
৪৬৭ 


মিথ্যা শপথ করে কোনো দাবীকৃত বস্তুর ফয়সালা নিজের পক্ষে নিয়ে 
আসা, অথবা মিথ্যা শপথ করে অস্বীকারকৃত বস্তু থেকে তার 
দায়মুক্তির ঘোষণা আদায় করা উভয়টিই গুনাহের দিক থেকে কোনো 
পার্থক্য নেই৷ 
৮ম কারণ: মানুষের মধ্যে না জেনে বিচার করা অথবা যুলুম ও 
পক্ষপাতিত্ব করে বিচার করা। 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
BE 2G HSI SHUG a SG EEG HES So ELEN 
SS JS MG HE ELI IES BS 55 5 FE 
OGIO EF El 
‘বিচারক তিন প্রকার । এক প্রকার জান্নাতে যাবে এবং দুই প্রকার 
যাবে জাহান্নামে । যে জান্নাতে যাবে সে হলো, যে বিচারক সত্য 
উদ্ঘাটন করে এবং তদনুযায়ী ন্যায়বিচার করে। আর যে ব্যক্তি সত্য 
জেনেও অন্যায় বিচার করে সে জাহান্নামী । আরেকজন মানুষের 
বিচার করে না জেনেই, সেও আগুনে যাবে।’৯ 
৯ম কারণ: প্রজাদের ধোঁকা দেয়া এবং তাদের কল্যাণ কামনা না 
করা । 


৩৯ আবু দাউদ: ৩৫৭৩; তিরমিযী: ১৩২২; ইবন মাজাহ: ২৩১৫ ৷ 
৪৬৮ 


অর্থাৎ এমনভাবে রাষ্ট্র বা বিচারকার্য পরিচালনা করা, যাতে 

জনসাধারণের কল্যাণের প্রতি লক্ষ্য রাখা হয় না এবং কাজটিও 

অনুপকারী হয়। কারণ, 

বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে 

শুনেছি; 

5 Nl sted AE I BH by Ke Dae HS LE be 
Ni ade 4h 

‘যাকে আল্লাহ জনগণের শাসক হিসেবে নিযুক্ত করেছেন, যদি 

প্রজাদের ধোঁকা দেয়া অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ্‌ 

LAL EE 

এ হাদীসটি ব্যাপক অর্থবোধক ৷ এটা গৃহকর্তা কর্তৃক তার পরিবার 

পরিচালনা এবং শাসক কর্তৃক তার রাষ্ট্র Rae 

করে। কারণ, 

আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 

FE 0 sh iss SASS E 9 

tes SE lle LIS 5H PA FED FIG sie GF dss 


৩৯০ বুখারী; ৭১৫০; মুসলিম: ১৪২। 


8৪৬৯ 


BED FILES LE LAS BS 35 55 5 Hl Fe 
ties SE JAG ES ES kG Vf dE JL 5 xc JU 
আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, শাসক রক্ষক, 
অতএব তাকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, গৃহকর্তা তার 
পরিবারের অভিভাবক, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে 
হবে, স্ত্রী তার স্বামীর সংসারের দায়িত্বশীল, অতএব তাকে তার 
দায়িত্ব সম্পর্কে যথাযথ হিসাব দিতে হবে, খাদেম তার মনিবের 
সম্পদের হিফাযতকারী, কাজেই সেও তার দায়িত্ব সম্পর্কে 
জিজ্ঞাসিত হবে, অতএব তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সকলকে 
নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে।’*২ 
১০ম কারণ; প্রাণীর মূর্তি তৈরি করা । 
অর্থাৎ যে সকল সৃষ্টির প্রাণ তথা রহ আছে, যেমন-মানুষ, জীব-জন্তু 
উত্যাদি। এ সকল প্রাণীর মূর্তি তৈরি বা চিত্রাঙ্কন করা৷ কারণ, 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: 


39% ০34 


EE SLL US Io 2 =; s i [2 BEB LS 


৩৯ বুখারী: ৭১৩৮; মুসলিম: ১৮২৯। 


8৭০ 


‘প্রত্যেক অঙ্কনকারী জাহান্নামী, তার তৈরিকৃত বা অঙ্কিত প্রত্যেকটির 
আত্মা তার দেহে প্রবিষ্ট করে তাকে জাহান্নামে শাস্তি দেয়া হবে।’*২২ 
* বুখারীর অন্য বর্ণনায় এসেছে: 

GS EE SG CIS EE SE LIL DIY 452552 5) 
‘যে ব্যক্তি কোনো চিত্রাঙ্কন বা মূর্তি তৈরি করবে, অবশ্যই আল্লাহ 
তাকে ততক্ষণ শাস্তি প্রদান করতে থাকবেন, যতক্ষণ সে মুর্তি বা 
চিত্রে আত্মা সঞ্চার না করবে। অথচ সে কখনও তাতে আত্মা 
সঞ্চারে সক্ষম হবে না।’*২৬ 

কিন্তু প্রাণ নেই, এ ধরনের সৃষ্টির চিত্র আঁকতে কোনো অসুবিধা 
নেই ৷ অধিকাংশ উলামায়ে কেরাম এ মত পোষণ করেন। 

* অবশ্য কিছু সংখ্যক আলেম সহীহ বুখারীর হাদীসের ব্যাপকতার 
কারণে তাও নিষেধ করেছেন। হাদীসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু 
‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা বলেন, 


*২২ মুসলিম: ২১১০ ৷ 
৬ বুখারী: ২২২৫ । 


8৭১ 


‘তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার সৃষ্টির 
অনুরূপ কিছু সৃষ্টি করতে চায় । সে একটি যব বা শষ্যদানা বা বিন্দু 
পরিমাণ একটা কিছু সৃষ্টি করে দেখায় না কেন?’ "২ 

১১তম কারণ: কঠোরত, কৃপণতা ও অহঙ্কার । 

* হারেস ইবন ওয়াহাব রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

‘আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দেব না? তারা 
হচ্ছে প্রত্যেক কঠোরতাকারী, সম্পদ সঞ্চয়কারী কৃপণ ও 
অহংকারী।’৩২৫ 

(উতুল্ল) বলা হয় অত্যধিক কঠিন ব্যক্তি, যার হৃদয় সত্য গ্রহণ বা 
মানুষের জন্য বিগলিত হয় না। 

(জাওয়ায) বলা, হয়, লোভী ও কৃপণকে ৷ অর্থাৎ সে সম্পদ গচ্ছিত 
ও সঞ্চয়কারী এবং সম্পদ বিতরণে বাধা প্রদানকারী । 
(মুস্তাকবির) যে অহঙ্কারবশত সত্যকে উপেক্ষা করে এবং মানুষের 
জন্য বিনম্র হয় না, যে নিজেকে মানুষ থেকে উঁচু ও বড় মনে করে 
এবং তার মতকে বাস্তবের বিপরীত হলেও সঠিক মনে করে। 


৬ বুখারী: ৫৯৫৩; মুসলিম: ২১১১ 
৩২৫ বুখারী: ৪৯১৮; মুসলিম: ২৮৫৩ । 


৪৭২ 


১২ তম কারণ: পানাহারের ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে স্বর্ণ- 
রৌপ্যে পাত্র ব্যবহার করা। 
* বুখারী ও মুসলিমে উম্মে সালামা রাদিয়াল্লাহু ‘আনহা সূত্রে বর্ণিত, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

EE 50 Ss S522 CSS 0 3 S78 3 
‘যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, মূলত সে নিজ পেটে আগুন ভর্তি 
করে।’*** 
মুসলিমের অপর বর্ণনায় এসেছে: 
50 544 3 35% CHB ably AM ISTS SH KU gh dp 
‘যে স্বর্ণ-রূপার পাত্রে খায় বা পান করে, সে মূলত স্বীয় পেটে 
জাহান্নামের আগুনই ভরে।’২৭ 
আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখে তা 
খুলে নিক্ষেপ করে বললেন: 


0 8 Yl MR 


ES 
iG 
f 
ঙ 
i 
— 
|) 
ft 


৬৬ বুখারী; ৫৬৩৪; মুসলিম: ২০৬৫ । 
“২৭ মুসলিম: ২০৬৫ ৷ 


৪৭৩ 


হাতে রেখে দেয়? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে 
তাকে বলা হলো, তোমার আংটিটি গ্রহণ কর এবং এর দ্বারা উপকৃত 
হও। তিনি বললেন, আল্লাহর শপথ! কখনো নয়, আমি সেটা নেবো 
না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফেলে 
দিয়েছেন।’৩২৮ 
০ সুতরাং ভাইয়েরা আমার! আপনারা জাহান্নামে প্রবেশের 
কারণসমূহ থেকে সাবধান হোন এবং এমন পদক্ষেপ গ্রহণ 
করুন যা আপনাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে । এর ফলে 
স্থায়ী জান্নাত পেয়ে ধন্য হবেন। আর জেনে রাখুন! দুনিয়া তুচ্ছ 
বস্তু মাত্র, যা দ্রুত ক্ষয়প্ৰাপ্ত ও ধ্বংসপ্রাপ্ত। 
কাজেই স্বীয় রবের দরবারে আজীবন সত্যের ওপর অটল থাকার 
প্রার্থনা করুন। আরও প্রার্থনা করুন তিনি যেন আপনাদেরকে এমন 
মুমিন পুরুষ ও নারীদের সাথে হাশর করান যাদের উপর আল্লাহ 
তার নেয়ামত প্রদান করেছেন। 
হে আল্লাহ! নিজ দয়ায় আমাদেরকে হকের ওপর অটল রাখুন এবং 
তার ওপর মৃত্যু দান করুন। আর আমাদেরকে, আমাদের পিতা- 
মাতা ও সকল মুসলিমকে ক্ষমা করুন। হে শ্রেষ্ঠ দয়ালু! 


$২ মুসলিম; ২০৯০ । 


8৭8 


আর আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ, তাঁর পরিবার-পরিজন এবং 
তাঁর সকল সাহাবীর প্রতি সালাত পেশ করুন। 


8৭৫ 


অষ্টাবিংশ আসর 
যাকাতুল ফিতর 


সকল প্রশংসা মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাবান, সর্বোচ্চ, মহান আল্লাহর জন্য। 
তিনি তিনি সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা নিপুণভাবে 
নিরূপণ করেছেন। তিনি তাঁর শরীয়তের বিধানাবলিকে আপন 
প্রজ্ঞানুযায়ী সুদৃঢ় করেছেন সৃষ্টির জন্য সুস্পষ্ট ও শিক্ষা হিসেবে। 
আমি তাঁর প্রশংসা করি তাঁর পূর্ণাঙ্গ গুণাবলির উপর আমি তাঁর 
শুকরিয়া আদায় করি তাঁর পরিপূর্ণ নেয়ামতসমূহের উপর । 
আর আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ 
নেই; তাঁর কোনো শরীক নেই । রাজত্ব তাঁর এবং প্রশংসাও তাঁর । 
তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আমি আরও সাক্ষ্য দেই যে 
মুহাম্মদ তাঁর বান্দা এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রাসূল । 
আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর ওপর, তাঁর পরিবার- 
পরিজন, সাহাবীবৃন্দ এবং সবার প্রত্যাবর্তন ও ফিরে যাওয়ার দিন 
পর্যন্ত সুন্দরভাবে তাঁদের আদর্শের সকল অনুসারীর ওপর ৷ 
০ ভাইয়েরা আমার! সম্মানিত মাস রমযান গত হতে চলেছে, তার 
সামান্য অংশই বাকী আছে; সুতরাং যে ব্যক্তি এটা যথাযথ 
মূল্যায়নের সাথে অতিবাহিত করেছে সে যেন আল্লাহ তা'আলার 


৪৭৬ 


প্রশংসা করে অতঃপর এটা কবুল হওয়ার জন্য আল্লাহ 
তা‘আলার নিকট প্রার্থনা করে। আর যে এটা অলসতায় 
অতিবাহিত করেছে, সে যেন আল্লাহর নিকট তওবা করে এবং 
নিজ ত্ৰুটি বিচ্যুতির জন্য আল্লাহর তাআলার নিকট ক্ষমা প্রার্থনা 
করে, কারণ মৃত্যুর পূর্বে ওযর পেশ করা গ্রহণযোগ্য হবে। 

০ ভাইয়েরা আমার! নিশ্চয় আল্লাহ তাআলা এই মাসের শেষে 
আপনাদের উপর যাকাতুল ফিতর ফরয করেছেন; আর এটা 
দেওয়ার নির্দেশ দিয়েছেন ঈদের নামাযের পূর্বেই 

আজকের মজলিসে এ যাকাতুল ফিতর বিষয়ে কথা বলব । এর 

বিধান, হেকমত, শ্ৰেণী, পরিমাণ, ওয়াজিব হওয়ার সময়, প্রদানের 

সময় ও স্থান সম্পর্কে আলোচনা করব। 

যাকাতুল ফিতরের বিধান বা হুকুম: 

যাকাতুল ফিতর প্রদান করা ফরয । এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমের উপর অপরিহার্য বলে ঘোষণা 

করেছেন আল্লাহর রাসূল যা ফরয করেছেন অথবা করতে নির্দেশ 
প্রদান করেছেন সেগুলোও যা আল্লাহ ফরয করেছেন ও নির্দেশ 
দিয়েছেন তার হুকুম রাখে অর্থাৎ তা মানাও অবশ্যম্ভাবী ৷ 

* আল্লাহ তা‘আলা বলেন; 

(OL fle DING IS 5 HELGA 3 

[A+ sd] 


৪৭৭ 


‘যে রাসূলের হুকুম মান্য করল, সে আল্লাহর হুকুমই মান্য করল। 
আর যে তা থেকে বিমুখতা অবলম্বন করল, আমি আপনাকে তাদের 
জন্য পর্যবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাই নি।’ সূরা আন-নিসা, 
আয়াত: ৮০} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
Seal Jor FE EG SHOE SS C2 te JI BUS 55 
[Ne sald © ah SEL FRE ALG dF ad 

‘যে কেউ রাসূলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ 
প্রকাশিত হওয়ার পর এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, 
আমি তাকে ওই দিকে ফিরাবো যে সে ফিরতে চায় এবং আমি 
তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তা নিকৃষ্টতম গন্তব্যস্থল।’ {সূরা 
আন-নিসা, আয়াত: ১১৫} 
* আল্লাহ তা'আলা আরও বলেন: 

[v: A] VEE LE LD GS Is 5 ¥ 
‘আর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা নিষেধ 
করেন তা থেকে বিরত থাক।’ {সূরা আল-হাশর, আয়াত: ৭} 
আর যাকাতুল ফিতর মুসলিম নারী-পুরুষ, ছোট-বড়, স্বাধীন-কৃতদাস 
সকলের ওপর ফরয। 


8৭৮ 


be ELS 315 be ELS BNE lS ale Bol Lo ld 55h 
CEE EDS PEST hr RP 

‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে স্বাধীন, গোলাম, 

নারী, পুরুষ, ছোট-বড় সকল মুসলিমের ওপর এক সা: খেজুর, বা 

এক সা: যব যাকাতুল ফিতর ফরয করেছেন।’*২* 

* পেটের বাচ্চার পক্ষ থেকে যাকাতুল ফিতর দেয়া ওয়াজিব নয়, 

কিন্তু কেউ যদি আদায় করে, তাহলে কোনো সমস্যা নেই । কারণ, 

* ‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহু পেটের বাচ্চার পক্ষ হতে ফিতরা 

আদায় করতেন। 

[] ফিতরা নিজের পক্ষ থেকে এবং যাদের ভরণ-পোষণ তার 
দায়িত্বে রয়েছে যেমন-স্ত্রী ও এমন নিকটাত্মীয় যাদের নিজেদের 
ফিতরা নিজেদের দেওয়ার সামর্থ নেই সন্তান তাদের পক্ষ 
থেকেও আদায় করা আবশ্যক। আর যদি তারা নিজেদের ফিতরা 
নিজেরা দেওয়ার সামর্থ রাখে তবে নিজেদের যাকাতুল ফিতর 
নিজেরাই আদায় করা উত্তম । কারণ ওয়াজিব হওয়ার সম্বোধন 
তাদেরকেই মৌলিকভাবে করা হয়েছে। 

[7] আর যাকাতুল ফিতর কেবল তাদের উপরই আবশ্যক যার 
ঈদের দিন ও রাত্রের খরচ সম্পাদনের পর অতিরিক্ত সম্পদ 


৩৯ বুখারী; ১৫০৩; মুসলিম: ৯৮৪। 


8৭৯ 


থাকবে । যদি এক সা‘ এর চেয়ে কম পরিমাণ সম্পদও কারও 
অতিরিক্ত থাকে তবে তাকে তা-ই যাকাতুল ফিতর হিসেবে 
প্রদান করতে হবে। কারণ, 
* আল্লাহ তা‘আলা বলেছেন: 
[1:3 LET G BEG 
‘তোমরা সাধ্য অনুপাতে আল্লাহর তাকওয়া অবলম্বন কর।’ {সূরা 
আত-তাগাবুন, আয়াত: ১৬} 
* অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
ENG Le 5b Al Sil Sy 
‘আমি যখন তোমাদের কোনো বিষয়ে আদেশ করি, তোমরা তখন 
তা সাধ্যানুযায়ী পালন করো।’*৩০ 


যাকাতুল ফিতর প্রবর্তনের হিকমত বা রহস্য: 

বস্তুত: যাকাতুল ফিতরের হিকমত অত্যন্ত স্পষ্ট । কারণ: 

[7] এর দ্বারা দরিদ্র ব্যক্তির প্রতি সদয় ব্যবহার করা হয়; যাতে তারা 
ঈদের দিনে ভিক্ষা করা থেকে বিরত থেকে ঈদের দিনগুলোতে 
ধনীদের সাথে ঈদের আনন্দে শরীক হতে পারে; ফলে ঈদ হবে 
সার্বজনীন । তাছাড়া এর মধ্যে বদান্যতা ও সহমর্মিতার মত মহৎ 
চরিত্র দ্বারা গুণান্বিত হওয়া যায়৷ চওয়ার প্রয়োজন না হয় 


৩ বুখারী: ৭২৮৮; মুসলিম: ১৩৩৭ । 


৪৮০ 


[] সিয়াম পালনকারীর সিয়ামে যে শৈথিল্য বা ক্রটি-বিচ্যুতি ব গুনাহ 
হয়ে থাকে, এর মাধ্যমে সিয়াম পালনকারীকে তা থেকে পবিত্র 
করা যায় । 

[]যাকাতুল ফিতর আদায়ের দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া 
আদায় করা হয় তিনি নিজ দয়ায় বান্দাকে পূর্ণ একমাস সিয়াম 
পালনের তাওফীক দিয়েছেন, সঙ্গে সঙ্গে কিয়ামেরও সুযোগ 
দিয়েছেন এবং এর মধ্যে যতটুকু সম্ভব কিছু সৎ কাজেরও 
সুযোগ দিয়েছেন। 

2 52 SLI GE Lal 6S Fl se dl do IS BP 

BE 55 DEG GELB TEM HS Ch bs 53; 

(SELB 5s BIS BSB 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয 
করেছেন অনর্থক ও অশ্লীল কথা-বার্তা দ্বারা সিয়ামের যে ক্রুটি- 
বিচ্যুতি হয়েছে তা থেকে পবিত্র করা এবং মিসকীনদের খাদ্য 
প্রদানের জন্য । ঈদের সালাতের পূর্বে আদায় করলে তা যাকাতুল 
ফিতর হিসাবে গণ্য হবে। আর ঈদের সালাতের পর আদায় করলে 
তা অন্যান্য সাধারণ দানের মত একটি দান হবে।’*% 


১ আবু দাউদ: ১৬০৯; ইবন মাজাহ: ১৮২৭; মুস্তাদরাকে হাকেম ১/৪০৯ । 
৪৮১ 


যাকাতুল ফিতরের শ্রেণী বিভাগ: 

মানুষের সাধারণ খাদ্য জাতীয় বস্তু; যেমন-খেজুর, আটা, চাল, 

কিসমিস, পনির ইত্যাদি । অথবা এর বাইরে সাধারণত যা মানুষের 

খাদ্য হিসেবে পরিগণিত তাও দেওয়া যাবে। 

* বুখারী ও মুসলিমে ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, 

তিনি বলেন, 

be ELD 35 be BLS LINES ls ale Bl Le Bd 55 

bac 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয 

করেছেন, খেজুর অথবা যব থেকে এক সা‘ পরিমাণ ৷’ **২ 

আর ওই যুগে তাদের খাদ্য ছিলো যব।’ যেমন, 

* আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 

ELE bs ELS LMG LS HEB Lo MIS NESE LS 
AIG BN 2 A GLE jh: 21 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা 

যাকাতুল ফিতর আদায় করতাম এক সা খাদ্য দ্বারা। তখন 

আমাদের খাদ্য ছিল যব, কিসমিস, পনির এবং খেজুর।’*৩৩ 


৩১২ বুখারী: ১৫০৩ ৷ 
৩ বুখারী; ১৫০৮; মুসলিম: ৯৮৫ । 


৪৮২ 


[] অতএব, পশুর খাদ্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করলে, আদায় 
হবে না। কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মিসকীনদের খাদ্যদ্রব্য হিসেবে যাকাতুল ফিতর ফরয করেছেন 
জীব-জন্তুর খাদ্য হিসেবে নয়। 

[7] তাছাড়া কাপড়, বিছানা-কাৰ্পেট, পানপাত্র, খাদ্য-রসদ ইত্যাদি যা 
মানুষের খাদ্য বলে বিবেচিত নয় তা দ্বারা দিলে তাও গ্রহণযোগ্য 
হবে না । কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য 
দ্বারা দেওয়া ফরয করেছেন সুতরাং রাসূল যেটা নির্ধারণ 
করেছেন সেটা অতিক্রম করা যাবে না। 

[]অনুরূপ খাদ্যের মূল্য পরিশোধের মাধ্যমেও আদায় করা যাবে 
না। কারণ, 

- তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ আদেশের 
বিপরীত ৷ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে 
সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেছেন: 

‘যে ব্যক্তি এমন কোনো আমল করল, যে ব্যাপারে আমাদের কোনো 

আদেশ নেই, তা অগ্রহণযোগ্য।’ ** অপর বর্ণনায় এসেছে: 


0 G8 43 I G1 Cl SB bil 


%% বুখারী; ৭৩৫০ । 


৪৮৩ 


‘যে আমাদের এ দ্বীনে এমন কিছু আবিষ্কার করবে, যা এর অন্তর্ভুক্ত 
নয়, তা প্রত্যাখ্যাত হবে।’ এটি ইমাম মুসলিম সংকলন করেছেন। 
তবে এর মূল কথা বুখারী-মুসলিম উভয়টিতেই রয়েছে ৩৩৫ 
- তাছাড়া খাদ্যমূল্য প্রদান সাহাবীগণের আমলের পরিপন্থী । কারণ, 
তারা খাদ্যজাতীয় বস্তু দ্বারাই যাকাতুল ফিতর আদায় করতেন। 
* আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
Ss 5 TEA GAIN BIS SE 
‘তোমরা অপরিহার্যভাবে আমার সুন্নাতকে আকড়ে ধরো এবং আমার 
পরবর্তীতে সঠিক পথে পরিচালিত ও হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত 
খুলাফায়ে রাশেদীনের সুন্নাত বা আদর্শ অনুসরণ করে চলো।’*%৬ 
- তাছাড়া যাকাতুল ফিতর সুনির্দিষ্ট প্রকার নির্ধারণ করে-দেওয়া 
ইবাদত । বিধায় তা সুনির্দিষ্ট বস্তুর বাইরে অন্য কিছু দ্বারা আদায় 
করলে গ্রহণযোগ্য হবে না। যেমনিভাবে সুনির্দিষ্ট সময়ের পরে 
বের করলে তা যথেষ্ট হয় না। 
- তাছাড়া রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর 
বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য দ্বারা নির্ধারণ করেছেন, আর সে 
খাদ্যদ্রব্যের মূল্য সমান নয়। সুতরাং মূল্যই যদি ধর্তব্য হয়, 


৩% বুখারী: ২৬৯৭; মুসলিম: ১৭১৮। 
** আহমাদ ৪/১২৬, ১২৭; আবু দাউদ: ৪৬০৭; তিরমিযী: ২৬৭৬; ইবন মাজাহ: 
8২, 8৪৩ । 
8৮৪ 


তাহলে নির্দিষ্ট কোনো এক প্রকারের এক সা‘ পরিমাণ নির্ধারিত 
হতো এবং অন্যান্য প্রকার থেকে একই মূল্যের সমান নির্ধারিত 
হতো। 

- আর মূল্য প্রদান করলে যাকাতুল ফিতর প্রকাশ্য ইবাদাত থেকে 
পরিণত হয় গোপন ইবাদতে ৷ যেহেতু এক সা খাদ্য প্রদান 
করলে তা মুসলিমদের মাঝে প্রকাশ্য হয়, ছোট-বড় সকলেই তা 
জানতে পারে, স্বচক্ষে তার পরিমাপ ও বণ্টন দেখে এবং তারা 
পরস্পর তা গ্রহণ করে। কিন্তু মূল্য হলে দাতা ও গ্রহীতার মধ্যে 
তা গোপনে আদান-প্রদান হয়ে যায়। 

যাকাতুল ফিতরের পরিমাণ: 

যাকাতুল ফিতরের পরিমাণ হলো: রাসূল সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামের যুগের এক সা'। যার ওজন: উন্নত মানের গমের চার 

শত আশি মিসকাল গম। আর গ্রামের ওজনে “দুই কেজি ৪০ গ্রাম’ 

গম। যেহেতু এক মিসকাল সমান সোয়া চার গ্রাম, তাই ৪৮০ 

মিসকাল সমান ২০৪০ গ্রাম। 

অতএব রাসূলে যুগের সা‘ জানতে ইচ্ছা করলে, তাকে দুই কেজি 

চল্লিশ গ্রাম গম ওজন করে এমন পাত্রে রাখতে হবে, যা মুখ পর্যন্ত 

ভরে যাবে৷ অতঃপর তা দ্বারা পরিমাপ করতে হবে। 

যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময়: 


8৪৮৫ 


ঈদের রাতে সূর্যাস্তের সময় জীবিত থাকলে তাদের ওপর যাকাতুল 
ফিতর আদায় করা আবশ্যক; নতুবা নয়। 

সুতরাং কেউ সুর্যান্তের এক মিনিট পূর্বে মারা গেলে তার ওপর 
ওয়াজিব হবে না। 

আর এক মিনিট পরে মারা গেলে অবশ্যই তার পক্ষ থেকে আদায় 
করতে হবে। 

যদি কোনো শিশু সূর্যাস্তের কয়েক মিনিট পর ভূমিষ্ট হয়, তার 
ওপরও আবশ্যক হবে না। তবে আদায় করা সুন্নাত হবে। যার 
আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে। 

আর সূর্যাস্তের কয়েক মিনিট পূর্বে ভূমিষ্ট হলে তার পক্ষ থেকে 
আদায় করতে হবে। 

যাকাতুল ফিতর আবশ্যক হওয়ার সময় রামযানের শেষ দিনের 
সূর্যান্তের পর এজন্য নির্ধারণ করা হয়েছে যে, তখন থেকে ফিতর 
তথা খাওয়ার মাধ্যমে রমযানের সিয়াম সমাপ্ত হয়। এ কারণেই 
একে রমযানের যাকাতুল ফিতর বা সিয়াম ভাঙ্গার যাকাত বলা হয়। 
এতে বুঝা গেল যে, ফিতর তথা সিয়াম শেষ হওয়ার সময়টাই 
যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় । 
যাকাতুল ফিতর আদায়ের সময়: 

১. ফযীলতপূর্ণ সময় ও ২. জায়েয সময়। 


৪৮৬ 


[7] ফযীলতপূর্ণ সময়: ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে। 
কারণ; 

তিনি বলেন, 

pas 52 ELS LMI xl Bl Lo HIS SES EA) 

‘আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যামানায় যাকাতুল 

ফিতর ঈদুল ফিতরের দিনে এক সা‘ পরিমাণ খাদ্য আদায় 

করতাম।’*৩' 

আছে, তিনি বলেন, 

EE TE SS If Lal 38, Hl Al ale ds Lo dhl dys Sh 
GLE LS) x0 

‘রাসূল ল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঈদের সালাত 

পড়তে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর আদায় করার আদেশ 

নিয়েছেন।'**” অনুরূপভাবে হাদিসটি ইমাম মুসলিম ও অন্যান্যরা 

বৰ্ণনা করেছেন। 


৩ বুখারী: ১৫১০ । 
৩% বুখারী: ১৫০৩; মুসলিম: ৯৮৬ । 


৪৮৭ 


ইকরিমা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, মানুষ 
ঈদের দিন যাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বে আদায় করবে। 
কারণ আল্লাহ তা'আলা বলেন: 

[০ NNO L355 ABS O SF HL 
‘নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার 
নাম স্মরণ করে, অতঃপর সালাম আদায় করে।’ {সূরা আ'লা, 
আয়াত: ১৪-১৫} 
সুতরাং ঈদুল ফিতরের সালাত একটু বিলম্ব করে পড়া উত্তম; যাতে 
মানুষ যাকাতুল ফিতর আদায় করতে পারে। 

[] জায়েয সময়: ঈদের একদিন দু’দিন পূর্বে যাকাতুল ফিতর 

আদায় করা । 

* সহীহ বুখারীতে নাফে' বর্ণনা করেন, ইবন ‘উমার রাদিয়াল্লাহু 
‘আনহু নিজের এবং ছেট-বড় সন্তানদের পক্ষ হতেও যাকাতুল 
ফিতর প্রদান করতেন। এমনকি তিনি আমার সন্তানদের যাকাতুল 
ফিতরও প্রদান করতেন তিনি যারা যাকাতুল ফিতর গ্রহণ করত 
তাদেরকেই প্রদান করতেন । আর তারা ঈদের একদিন বা দু’দিন 
পূর্বে যাকাতুল ফিতর দিতেন। ** 


৩৯৯ বুখারী; ১৫১১। 


8৮৮ 


কারণে সালাতের পর পর্যন্ত বিলম্ব করলে তা গ্রহণযোগ্য হবে 
না কারণ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের 
পরিপন্থী । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ELE SLAG lL oS SLES $i 
(lial is 
‘ঈদের সালাতের পূর্বে আদায় করলে তা যাকাতুল ফিতর হিসাবে 
গণ্য হবে। আর ঈদের সালাতের পর আদায় করলে তা অন্যান্য 
সাধারণ দানের মত একটি দান হবে।’৪০ 
অসুবিধা নেই । যেমন সে এমন স্থানে আছে যে তার কাছে 
আদায় করার মত কোনো বস্তু নেই বা এমন কোনো ব্যক্তিও 
নেই, যে এর হকদার। অথবা হঠাৎ তার কাছে ঈদের সালাতের 
সংবাদ পৌঁছল যে কারণে সে সালাতের পূর্বে আদায় করার 
সুযোগ পেল না অথবা সে কোন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল, আর 


%০ আবু দাউদ; ১৬০৯; ইবন মাজাহ: ১৮২৭; মুস্তাদরাকে হাকেম ১/৪০৯ ৷ 
৪৮৯ 


সে আদায় করতে ভুলে গেছে। এমতাবস্থায় সালাতের পর 

আদায় করলে কোনো অসুবিধা নেই । কারণ সে অপারগ । 
ওয়াজিব হচ্ছে, যাকাতুল ফিতর তার প্রাপকের হাতে সরাসরি বা 
উকিলে মাধ্যমে যথাসময়ে সালাতের পূর্বে পৌঁছানো । যদি নির্দিষ্ট 
কোনো ব্যক্তিকে প্রদানের নিয়ত করে, কিন্তু যাকাতুল ফিতর বের 
করার সময় তার সঙ্গে বা তার কোনো ওকিল বা প্রতিনিধির সঙ্গে 
সাক্ষাৎ না ঘটে তাহলে অন্য কোনো যাকাতুল ফিতরের উপযুক্ত 
ব্যক্তিকে প্রদান করবে। কোনো ক্রমেই নির্দিষ্ট সময় থেকে বিলম্ব 
করবে না। 
যাকাতুল ফিতর প্রদানের স্থান: 
যাকাতুল ফিতর প্রদানের সময় ফিতরা প্রদানকারী যে এলাকায় সে 
অবস্থান করছে সে এলাকার গরীবরাই এর হকদার; সে (ফিতরা 
প্রদানকারী) উক্ত এলাকার স্থায়ী অধিবাসী হোক বা অস্থায়ী হোক। 
বিশেষ করে যদি সম্মানিত স্থান হয় যেমন মক্কা বা মদীনা অথবা 
সেখানকার ফকীররা এর প্রতি বেশি মুখাপেক্ষী হয় তবে সেখানে 
বের করাই নির্দিষ্ট। কিন্তু যদি সে এমন এলাকায় থাকে যেখানে 
কোনো হকদার না থাকে বা হকদার চেনা অসম্ভব হয়, তাহলে তার 
পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করবে যে উকিল উপযুক্ত ব্যক্তি 
খুঁজে তার যাকাতুল ফিতর আদায় করে দেবে। 
যাকাতুল ফিতরের হকদার: 


8৯০ 


সদকাতু ফিতরের হকদার হচ্ছে (১) দরিদ্র, (২) খণগ্রস্ত, যারা তা 
আদায়ে অক্ষম। সুতরাং তাদেরকে প্রয়োজন পরিমাণ দেয়া যাবে। 
একটি যাকাতুল ফিতর অনেক ফকীরকে দেওয়া জায়েয । 

আবার অনেকগুলো যাকাতুল ফিতর এক মিসকীনকেও দেয়া যাবে। 
কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের 
পরিমাণ নির্ধারণ করেছেন। কিন্তু তাদের কতটুকু দেওয়া হবে তা 
নির্ধারণ করেন নি। 

এর উপর ভিত্তি করে বলা যায় যে, যদি একদল লোক তাদের 
যাকাতুল ফিতর ওজন করার পর একটি পাত্রে জমা করে, তারপর 
সেখান থেকে পুনরায় পরিমাপ ছাড়া বণ্টন করে তবে তা আদায় 
হয়ে যাবে। 

কিন্তু ফকীরকে জানিয়ে দেয়া উচিৎ যে, তাকে তারা যা দিচ্ছে তার 
পরিমাণ তারা জানে না; যাতে করে (ফকীর) নিজে কাউকে দিতে 
গিয়ে তার পরিমাপ না জেনে ধেঁকায় না পড়ে । 

আর ফকীরের জন্য বৈধ, কারো থেকে যাকাতুল ফিতর গ্রহণের পর 
নিজের পক্ষ থেকে বা পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকে 
পরিমাপ করার পর যাকাতুল ফিতর প্রদান করা অথবা তা পরিপূর্ণ 
আছে বলে দাতার কথায় বিশ্বাস করে পরিমাপ ছাড়াই প্রদান করা । 


85৯১ 


হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি অনুযায়ী আনুগত্য 
করার তাওফীক দিন। আমাদের আত্মা, কথা ও কাজ পরিশুদ্ধ করে 
দিন। আমাদেরকে খারাপ আকীদা-বিশ্বাস, খারাপ কথা ও খারাপ 
কাজ থেকে পবিত্র করুন। নিশ্চয় আপনি উত্তম দানশীল ও 
করুণাময় । 

হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী 
মুহাম্মাদ, তাঁর সকল পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর। 


৪৯২ 


উনত্ৰিংশ আসর 
তওবা সম্পর্কে 


সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি প্রত্যেক সৃষ্টিতে আপন 
এককত্বের ওপর প্রমাণ স্থাপন করেছেন। আপন সৃষ্টিতে যেভাবে 
চান ইয্যত ও ক্ষমতার হস্তক্ষেপ করেন। মুত্তাকীদের নির্বাচিত করে 
তাদের ঈমান ও নিরাপত্তা দান করেন। অপরাধীদের আপন সং 

ও করুণায় ক্ষমা ও মার্জনা করেন। তাঁর অবাধ্যদের রিযিক বন্ধ 
করেন না দয়া ও করুণাবশত। নিষ্ঠাবান মুমিনদেরকে আপন 
নৈকট্যের মৃদু বায়ু দ্বারা প্রশান্তি দান করেন এবং হিসাব দিবসে তার 
মহাবিপদ সম্পর্কে সতর্ক করেন। তাঁর সন্তুষ্টির পথ অবলম্বনকারীকে 
তিনি নিজ আত্তানায় হেফাযত করেন। মুমিনকে তার অন্তরে ঈমান 
অঙ্কিত করে সম্মানিত করেন। নিজ সৃষ্টিতে তিনি বিধি-বিধান 
প্রবর্তন করেন, তাই তাদের জন্য জারী করেন আদেশ-নিষেধ। 
আপন সহযোগিতায় দাঁড় করান ফলে কেউ সে আদেশ পালন 
করতে সমর্থ হয় আবার কেউ তাতে অপারগ হয়। যে উদাসীন ও 
বিস্মৃতপ্রায় তাকে নিজ উপদেশবাণী দিয়ে জাগ্রত করেন। তিনি 
গুনাহগারকে তার গুনাহ মাফের জন্য তাওবার দিকে আহ্বান 


8৪৯৩ 


করেন। তিনি মহান রব; সৃষ্টিজগতে তাঁর কোনো তুলনা নেই । তিনি 
দয়ালু দাতা; যিনি পানাহারের মুখাপেক্ষী নন। সকল সৃষ্টি সর্বদা তাঁর 
মুখাপেক্ষী এবং দিবারাত্রি তাঁর করুণার ভিখারী । আমি তাঁর প্রশংসা 
করি এমন প্রশংসা যা কোনো রবের ইবাদতকারী করে থাকে এবং 
আর তাঁর কাছে ওযর পেশ করছি নিজ পাপ ও ক্রটির জন্য৷ 
আর আমি সাক্ষ্য দেই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ 
নেই; তাঁর কোনো শরীক নেই, নিজ মন থেকে একনিষ্ঠ ব্যক্তির 
সাক্ষ্য। আমি আরও সাক্ষ্য দেই মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, যাকে 
তাঁর দল থেকে বাছাই করা হয়েছে। 

আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর ওপর, তাঁর শ্রেষ্ঠতম সঙ্গী 
আবূ বকরের ওপর, উমরের ওপর যার চলার পথে শয়তান চলত 
না, উসমান শহীদের ওপর, যিনি যুদ্ধের কাতারে শহীদ হননি, 
আলীর ওপর যিনি তাঁর যুদ্ধের সাহায্যকারী এবং তাঁর পরিবার- 
পরিজন, সাহাবীবৃন্দ ও তাঁর আদর্শের অনুসারীদের ওপর । 


০ ভাইয়েরা আমার! রমযান মাস শেষ করুন, আল্লাহর কাছে 
গুনাহ থেকে তাওবার মাধ্যমে, তাঁর সন্তুষ্টি অনুযায়ী কাজ করে 
তাঁর কাছে প্রত্যাবর্তনের মাধ্যমে । কেননা, মানুষ গুনাহ ও ভুল- 
ক্ৰটি থেকে মুক্ত নয়। প্রত্যেক আদম সন্তান গুনাহ করে তবে 
সর্বোত্তম পাপী হলো, তাওবাকারী । 


8598 


আল্লাহ তাআলা স্বীয় কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর বাণীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাঁর কাছে 
তাওবার প্রতি উদ্বুদ্ধ করেছেন। 
* আল্লাহ তা‘আলা বলেন: 
FS BES Vk siti AG ES acc hs y 
© 2 25 iE le SETH Sb AS |S 3 ES 
[Y :১্ঘূ 
‘আরো যে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর, 
তারপর তাঁর দিকে ফিরে আস, তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট 
কালের এক উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং তিনি 
প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। আর যদি 
তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে নিশ্চয় আমি তোমাদের উপর 
মহাদিনের শাস্তির আশংকা করি সূরা হুদ, আয়াত: ৩} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 
ELD Ln LMT GL Fy AE 25 BI BY 
cba LC 
“(হে মুহাম্মাদ) আপনি বলুন, আমিও তোমাদের মতই মানুষ, তবে 
আমার প্রতি ওহী আসে যে, তোমাদের মা'বুদ একমাত্র মা'বুদ। 
অতএব তাঁরই পথ দৃঢ়ভাবে অবলম্বন কর এবং তাঁর কাছে ক্ষমা 
প্রার্থনা কর ৷’ {সূরা হা-মীম-সিজদাহ, আয়াত: ৬} 


8৯৫ 


* আল্লাহ তা'আলা আরও বলেন, 

[rN DA © SALE Ll GALEN BEE SSE 
‘হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে 
তোমরা সফলকাম হতে পার।’ {সূরা আন-নূর, আয়াত: ৩১} 

* আল্লাহ তা'আলা আরও বলেন: 
HS LS SLE CSE EF HN GE bt oA EE 
ANCE EE co Sk ELL lS pi 
‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা; 
আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন 
এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার 
পাদদেশে নহরসমূহ প্রবাহিত’ {সূরা আত-তাহরীম, আয়াত: ৮} 
* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 

[C052 © ARI LoS) SHEL HS) Ys 
‘নিশ্চয় আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ 
করেন।’ {সূরা আল-বাকারা, আয়াত: ২২২} 
আর তাওবার বর্ণনায় বহু আয়াত রয়েছে। 
হাদীসসমূহ: 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

G5 SL spi of BEd IG sa 

৪৯৬ 


‘হে লোকসকল! তোমরা আল্লাহর কাছে তাওবা কর ও ক্ষমা প্রার্থনা 
কর কারণ, আমি প্রতিদিন একশত বার তাওবা করি।'*৪ 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: 

5 Said be BR SS SDH HUGHES SY og 
‘আল্লাহর শপথ, অবশ্যই আমি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা 
করি ও তাওবা করি ৭০ বারেরও অধিক।’২ 
* আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
dks Si ee 30 ASS Lk Ue Le CABG 4G 25 


z 


L506 Ag 3 BL DIS EG lo Ss 3S Ub SFL 
5 Ge EI LE TANS be I5 5 ell IS 45s 

EIAs 32 ES 
‘বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, তখন আল্লাহ ওই ব্যক্তির 
চেয়েও অধিক খুশি হন, যে বিশাল বিস্তৃত ভূমিতে সফর করছিল, 


হঠাৎ তার বাহন পালিয়ে গেল, যে বাহনে তার খাদ্য ও পানীয় ছিল। 


%১ মুসলিম: ২৭০২। 
$২ বুখারী: ৬৩০৭ । 


8৯৭ 


কোনো উপায় না দেখে সম্পূর্ণ নিরাশ হয়ে মৃত্যুর অপেক্ষায় একটি 
বৃক্ষের ছায়ায় শুয়ে পড়ল । এমতাবস্থায় হঠাৎ বাহনটি তার পাশেই 
উপস্থিত পেল। সে লাগাম হাতে নিয়ে আনন্দের অতিশয্যে বলে 
ফেললো, আল্লাহ! তুমি আমার বান্দা এবং আমি তোমার প্রভু । অতি 
আনন্দে ভুল বলে ফেলল।’*৪* 
আল্লাহ সুবহানাহু বান্দার তাওবাতে খুশি হওয়ার কারণ হচ্ছে তিনি 
তাওবা ও ক্ষমা করতে ভালোবাসেন । অনুরূপভাবে তিনি এটাও 
ভালোবাসেন যে বান্দা তার কাছ থেকে পলায়ন করার পর আবার 
তার কাছে ফিরে আসছে। 
* আনাস এবং ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুম হতে বর্ণিত, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
JE 015 0315 2 I BES LHS bs CG TFN SY 
LOE 2 S55 ll 
‘বনী আদমের যদি স্বর্ণের একটি উপত্যকা থকে, তাহলে সে তখন 
দু’টি উপত্যকার কামনা করে। মাটিই একমাত্র তার মুখ ভরতে 
পারে। আর যে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন।'*৪ 


$৩ মুসলিম: ২৭৪৭ । 
৪ বুখারী: ৬৪৩৬; মুসলিম: ১০৪৯ । 


8৯৮ 


[] তাওবা: আল্লাহর নাফরমানী ছেড়ে, তার আনুগত্যে ফিরে 
আসাকে তাওবা বলে৷ কারণ, আল্লাহ তা‘আলাই সত্যিকারের 
মাবুদ । আর ইবাদতের তাৎপর্য হচ্ছে ভালোবাসা ও সম্মানার্থে 
মা‘বুদ সমীপে বিনয়ী ও অনুগত হওয়া । অতএব, যখনই বান্দার 
পক্ষ হতে প্রভুর অবাধ্যতা প্রকাশ পাবে, তখন সেটা থেকে 
তাওবা হচ্ছে, তার কাছে দীন, হীন, ভীত, সন্ত্রস্ত, লজ্জিত ও নত 
হয়ে তার দরবারে ফিরে আসা ও তার দরজায় দাড়ানো। 

[7] তাওবা করা ওয়াজিব; তাৎক্ষণিকভাবে। বিলম্ব করা বা গড়িমসি 
করা জায়েয নেই । কারণ; 

- আল্লাহ্‌ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে 
আদেশ করেছেন। আর আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের আদেশ তৎক্ষণাৎ পালনীয়। কারণ, 
বান্দার জানা নেই বিলম্বে কী পরিণতি হবে। হতে পারে হঠাৎ 
তার মৃত্যু এসে যাবে, আর তাওবার সুযোগ ঘটবে না। 
হতে দুরে সরিয়ে দেয় ও ঈমানী শক্তি দুর্বল করে দেয়। 
পক্ষান্তরে আনুগত্য ঈমান বৃদ্ধি করে ও নাফরমানী কমিয়ে দেয় । 

- বারংবার গুনাহে লিপ্ততা, ওই গুনাহের প্রতি মুহাব্বত ও দৃঢ়তা 
সৃষ্টি করে। কারণ, নফস কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে গেলে তা 
বর্জন করা কঠিন হয়। এ কারণেই আল্লাহর নাফরমানী হতে 


895৯ 


মুক্ত হওয়া কষ্টকর । তখন শয়তান পূর্বের চেয়ে বড় গুনাহে 
জড়িয়ে দেয় । 
* এজন্য আল্লাহ ওয়ালা আলেমগণ বলেন, “গুনাহ কুফরীর 
দূতস্বরূপ ৷" *₹ ক্রমশ গুনাহে জড়িত হতে থাকে, পরিণামে দ্বীন 
থেকে সরে পড়ে । আল্লাহর কাছে এ থেকে নিরাপত্তা চাই । 
[] আল্লাহ যে তাওবার আদেশ করেছেন, তা হলো খালেস তাওবা । 
প্রথম শর্ত: তাওবা একান্তভাবে আল্লাহর জন্য হতে হবে 
আল্লাহর ভালোবাসা, তাঁর প্রতি সম্মান, সাওয়াবের আশা, শাস্তি ভয় 
তাকে তাওবার প্রতি উদ্বুদ্ধ করবে। এ তাওবার মধ্যে মাখলুকের 
মহব্বত বা দুনিয়ার তুচ্ছ কোনো স্বার্থ থাকতে পারবে না৷ অন্যথায় 
তাওবা কবুল হবে না । কারণ, সে আল্লাহর কাছে তওবা করে নি; 
বরং ওই উদ্দেশ্যের কাছে সে তাওবা করেছে। 
দ্বিতীয় শর্ত: কৃত অপরাধের জন্য লজ্জিত হতে হবে 
সে তার অপরাধের জন্য অনুতপ্ত হবে, এই গুনাহ যদি না হতো-_ 
এমন আশা করবে। ফলে এই লজ্জা ও পেরেশানীর কারণে সে 
আল্লাহর দিকে ফিরে যাবে, তাঁর সমীপে নত হবে এবং যে নফস 
তাকে অন্যায় করতে প্ররোচিত করেছিল তার প্রতি ঘৃণার উদ্রেক 


৫ তবনুল কাইয়্যম: আদ-দা ওয়াদ দাওয়া পৃ. ১০০। 


৫০০ 


হবে; আর এভাবেই তার তাওবা হবে বিশ্বাস ও সঠিক অনুধাবন 

থেকে উড়ূত। 

তৃতীয় শর্ত: তৎক্ষণাৎ সে গুনাহ বর্জন করা 

তাই নাফরমানী যদি হারাম কাজ করার ফলে হয়, তাহলে তৎক্ষণাৎ 

তা পরিত্যাগ করবে। 

আর যদি নাফরমানী ওয়াজিব বর্জন করার কারণে হয়, তবে তা 

তখনই করতে হবে, যদি তার কাযা সম্ভব হয়, যেমন, যাকাত, হজ । 

[]গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তওবা কবুল হয় না। উদাহরণস্বরূপ: 

- কেউ সুদী লেনদেনে লিপ্ত থেকে বললো, আমি সুদ থেকে 
তাওবা করছি। তাহলে তাওবা সহীহ হবে না; বরং এ হলো 
আল্লাহর সঙ্গে ঠাষ্টার শামিল, যা বান্দাকে আল্লাহ থেকে আরো 
দূরে সরিয়ে দেয় । 

- অনুরূপ জামাতের সঙ্গে সালাত আদায় না করার গুনাহ থেকে 
তাওবা করল অথচ এখনো জামাতে সালাত আদায় বর্জন করেই 
চলে তবে তার সে তাওবা বিশুদ্ধ হয়নি । 

[] আর যদি গুনাহ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে 
তাদের থেকে নিষ্পত্তি না করা পর্যন্ত তাওবা সহীহ হবে না। 

- সুতরাং যদি গুনাহটি হয় কারও সম্পদ ছিনিয়ে নেওয়া অথবা 
সম্পদ অস্বীকার করা, তাহলে সেটার হকদারের কাছে তা 
পৌঁছাতে হবে, যদি সে জীবিত থাকে আর যদি হকদার মারা 


৫০১ 


গিয়ে থাকে তবে তা ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে । আর 
যদি ওয়ারিসও না থাকে তাহলে বায়তুল মালে [রাষ্ট্রীয় 
কোষাগারে) জমা দিতে হবে। আর যদি প্রাপক জানা না থাকে, 
তার পক্ষ থেকে দান করে দেবে। আর এ সম্পর্কে আল্লাহই 
জানবেন। 

আর নাফরমানী যদি কোনো মুসলিমের গীবত তথা পরনিন্দা 
হয়, তবে তার কাছে ক্ষমা চেয়ে নেবে; যদি সে তার গীবত করা 
সম্পর্কে জানতে পারে অথবা যদি এ আশংকা থাকে যে লোকটি 
তার গীবত সম্পর্কে জেনে যাবে। আর যদি এরকম কিছু না হয় 
তবে সেই গীবতের মজলিসেই তার ভালো প্রশংসা করবে। 
কারণ, নেক কাজ গুনাহকে বিলুপ্ত করে দেয়। 


[7] নিদিষ্ট গুনাহ থেকে তাওবা করা যাবে, যদিও অন্য গুনাহে লিপ্ত 


থাকে। কারণ ‘আমল যৌগিক বিষয়, আর ঈমান বাড়ে-কমে। 
তবে যতক্ষণ পর্যন্ত সব গুনাহ থেকে তাওবা না করবে, ততক্ষণ 
পর্যন্ত তাওবার গুণ তার জন্য সাব্যস্ত হবে না এবং 
তাওবাকারীদের উঁচু মর্যাদা ও প্রশংসার অধিকারীও সে হবে না। 


চতুৰ্থ শৰ্ত: ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে। 


কারণ, তাওবার ফলাফল এটাই, যা তাওবাকারীর সত্যবাদিতার 
প্রমাণ । 


৫০২ 


যদি বলে যে ‘সে তাওবাকারী’ অথচ সে কোনো একদিন গুনাহ 
করার সংকল্পবদ্ধ বা দোদুল্যমান থাকে, তাহলে তার তাওবা বিশুদ্ধ 
হবে না। কারণ, এটা সাময়িক তাওবা, এ তাওবাকারী উপযুক্ত 
সময়ের অপেক্ষায় আছে যখন সে আবার এ গুনাহটি করবে। এর 
মাধ্যমে লোকটিকে ঘৃণাবশত গুনাহ থেকে আল্লাহর আনুগত্যের দিকে 
প্রত্যাবর্তনকারী বুঝায় না। 

পঞ্চম শর্ত: তাওবা কবুলের সময় অতিক্রান্ত না হওয়া 

কেননা, সময় অতিক্রম করার পর তাওবা করলে, তা গৃহীত হবে 
না। 

তাওবা কবুলের শেষ সময় দু’ প্রকার: 

১. সকলের জন্য সমানভাবে ও ২. প্রত্যেক ব্যক্তির জন্য বিশেষ 
* তন্মধ্যে সকলের জন্য সাধারণভাবে: সূর্য পশ্চিম দিকে উদিত 
হওয়া । তখন আর তাওবা কোনো উপকারে আসবে না। 

* আল্লাহ তা‘আলা বলেন: 

HS os SHE SES DALE GY DS St A SNE 
[oA eS (GE lS SS 

‘যে দিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে, সে দিন 

এমন কোনো ব্যক্তির ঈমান আনয়ন তার জন্য ফলপ্রসু হবে না যে 

পূর্ব থেকে ঈমান আনয়ন করে নি কিংবা স্বীয় ঈমান অনুযায়ী 

কোনোরূপ সৎকর্ম করে নি।’ {সূরা আল-আন'‘আম, আয়াত: ১৮৫} 


৫০৩ 


এখানে নিদর্শন দ্বারা পশ্চিম দিক হতে সূর্য উদয় হওয়া উদ্দেশ্য ৷ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাখ্যা প্রদান করেছেন। *£* 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
E FEE AS GAGA IML SS hs Alls 
AEN G85 2 CG 

‘তাওবা সর্বদা কবুল হতে থাকে সূর্য পশ্চিম আকাশ হতে উদিত 
হওয়া পর্যন্ত । উদয় হলে প্রত্যেকের অন্তরে মোহর মেরে দেয়া হয়। 
মানুষের জন্য তার আমল যথেষ্ট হয়ে যায়।'%৭ ত্থববন কাসীর 
হাদীসের সূত্ৰকে ‘হাসান’ বলেছেন। 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

IE BLE AS Ss LAN ES Of TE DE 3) 
‘যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক হতে উদয়ের পূর্বে তাওবা করবে আল্লাহ্‌ 
তার তাওবা কবুল করবেন।’*৪৮ 
= প্রত্যেক ব্যক্তির জন্য বিশেষভাবে: মৃত্যুমুখে পতিত হওয়া । 


$৬ দেখুন, বুখারী: ৭১২১। 
*৭ আহমাদ ১/১৯২; ইবন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া: পৃ. ১৩৭ । 


৮ মুসলিম; ২৭০৩ । 


৫০৪ 


যখন কারো মৃত্যু উপস্থিত হবে এবং মৃত্যু প্রত্যক্ষ করবে তখন 
তাওবা তার কোনো উপকারে আসবে না এবং গৃহীতও হবে না। 
আল্লাহ তা‘আলা বলেন: 
JIE SHAS LES BE SEM SHY SA EMT; 
DA: LS SS 
‘আর এমন লোকদের তাওবা কবুল হবে না যারা মন্দ কাজ করে। 
এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে 
থাকে আমি এখন তাওবা করছি।’ {সূরা আত-তাওবা, আয়াত: ১৮} 
‘আবদুল্লাহ ইবন ‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
বৰ্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
OER TU SALE HE BS 
‘আল্লাহ বান্দার তাওবা গরগরার (রূহ ওষ্ঠাগত হবার) পূর্ব পর্যন্ত 
কবুল করেন।'** 
[7] সকল শর্ত পূরণের মাধ্যমে তাওবা যখন সহীহ ও গৃহীত হবে 
তখন আল্লাহ তার কৃত পাপ যত বড়ই হোক তা মুছে দেবেন। 
* আল্লাহ তা‘আলা বলেন: 


৩৯ আহমাদ: ২/১৩২; তিরমিযী: ৩৫৩৮; ইবন মাজাহ; ৪২৫৩ তিরমিধষী 
হাদ সটিকে হাসান বলেছেন। 


৫০৫ 


HS HOLA IRS co EE V Led BE ll Sl Gs BY 
[or in © Lo A A ALE 3 

‘হে আমার বান্দারা যারা নিজেদের ওপর যুলম করেছো তোমরা 

আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয় আল্লাহ সকল গুনাহ 

মাফ করবেন তিনি ক্ষমাশীল দয়ালু।’ {সূরা আয-যুমার, আয়াত: 

৫৩} 

এ আয়াতটি মহান পালনকর্তার অনুগত ও আজ্ঞাবহ তাওবাকারীদের 

জন্য সুসংবাদস্বরূপ । 

* আল্লাহ তা‘'আলা আরও বলেন: 

© 25 DAE DT DAES BLE Es Ee J 5) 

[Ne Ll 

‘যে গুনাহ করে কিংবা নিজের ওপর যুলম করে অতঃপর আল্লাহর 

কাছে ক্ষমা প্রার্থনা করে তখন সে আল্লাহকে ক্ষমাশীল ও করুণাময় 

পাবে।’ সূরা আন-নিসা, আয়াত: ১১০} 

[] অতএব আপনারা নিজের জীবনের সময় থাকতে হঠাৎ করে 
মৃত্যু আসার পূর্বেই দ্রুত স্বীয় রবের কাছে খালেস তাওবা 
করুন৷ কারণ তখন আর উদ্ধারের কোনো উপায় থাকবে না। 

হে আল্লাহ! আমাদেরকে এমন আন্তরিকভাবে তাওবা করার 

তাওফীক দিন; যা আমাদের কৃত পাপসমূহ মিটিয়ে দেবে এবং 
আমাদেরকে সহজ পথ জান্নাতের রাস্তা সহজ করে দিন৷ কঠিন পথ 
৫০৬ 


জাহান্নামের রাস্তা থেকে দূরে রাখুন। আর আপনার স্বীয় করুনায় 
আমাদেরকে এবং আমাদের পিতামাতা ও সকল মুসলিমকে ক্ষমা 
করুন, হে সর্বশ্রেষ্ঠ দয়াময় । 

সাহাবায়ে কিরামের ওপর সালাত পেশ করুন। 


ত্ৰিংশ আসর 
রমযান মাসের সমাপ্তি 


সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি প্রশস্ত, মহান, বদান্য, 
দানশীল, দয়ালু। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা 
নিপুণভাবে নিরূপণ করেছেন। তিনি শরীয়ত নাযিল করেছেন আর 
তা সহজ করেছেন। তিনি মহাপ্রজ্ঞাবান ও সর্বজ্ঞাতা। তিনি সৃষ্টির 
সূচনা করেছেন অতঃপর তা সম্পন্ন করেছেন। [আর সূর্য ভ্রমণ করে 
তার নির্দিষ্ট পথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ)-র নির্ধারণ । 
আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি 
খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায় । সূর্যের জন্য সম্ভব নয় 
চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম 
করা, আর প্রত্যেকেই কক্ষ পথে ভেসে বেড়ায় ।] {সূরা ইয়াছীন, 
আয়াত : ৩৮-৪০} 

প্রশংসা করছি তিনি যা প্রদান করেছেন এবং হেদায়াত দিয়েছেন 
তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁর অনুগ্রহ ও দানের। আমি সাক্ষ্য 
দিচ্ছি যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই । তিনিই মুনিব, উচ্চ ও 
সর্বোচ্চ । তিনি প্রথম তাঁর আগে কিছু নেই তিনি শেষ তাঁর পরে 


৫০৮ 


কিছু নেই । তিনি বিজয়ী তাঁর ওপর কেউ নেই ৷ তিনি নিকটে তাঁর 
চেয়ে কাছে কিছু নেই ৷ তিনি সবকিছুই জানেন। আর সাক্ষ্য দিচ্ছি 
যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, যাকে তিনি সকল সৃষ্টিকুল থেকে 
নির্বাচিত করেছেন। 

আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর ওপর; তাঁর সাথী শ্রেষ্ঠতম 
সত্যবাদী আবূ বকরের ওপর; ধর্মকর্মে বীরত্বে খ্যাতিমান উমরের 
ওপর; দুষ্কৃতিকারীদের হাতে অন্যায়ভাবে নিহত উসমানের ওপর; 
সুনিশ্চিতভাবে সবচে নিকটাত্মীয় আলীর ওপর এবং তাঁর সকল 
পরিবার-পরিজন, সাহাবী ও কিয়ামত পর্যন্ত আগত সুচারুরূপে 
তাঁদের অনুসরণকারীদের ওপর । 


০ ভ্রাত্বৃন্দ! অতি শীঘই রমযান মাস আমাদের কাছ থেকে বিদায় 
নিচ্ছে এবং নতুন একটি মাস আগমন করছে। কিন্তু রমযান 
মাস আমাদের আমল অনুযায়ী আমাদের পক্ষে কিংবা বিপক্ষে 
সাক্ষী হয়ে থাকবে। এ মাসে যে ব্যক্তি ভালো আমল করতে 
পেরেছে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। ও শুভ 
পরিণামের অপেক্ষায় থাকে নিশ্চয় আল্লাহ ভালো আমলকারীর 
আমল নষ্ট করেন না। আর যে ব্যক্তি এ মাসে অন্যায় কাজ 
করেছে, সে যেন তা প্রভুর কাছে খালেস তাওবা করে। যেহেতু 
আল্লাহ তা‘আলা তাওবাকারীর তাওবা কবুল করেন। 


৫০৯ 


আল্ল‘হ তা‘আলা আমাদের জন্য এ রমযানের শেষে কিছু ইবাদত 

নির্ধারণ করেছেন, যা আমাদেরকে আল্লাহর নৈকট্য বাড়িয়ে দিবে, 

ঈমানী শক্তি বৃদ্ধি পাবে এবং আমলনামায় অধিক সাওয়াব লেখা 
হ্বে। 

০ আল্লাহ আমাদের জন্য প্রবর্তন করেছেন যাকাতুল ফিতর: যার 
বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে। 

০ তিনি আমাদের জন্য প্রবর্তন করেছিন ‘তাকবীর’; রমযানের 
সময় পূর্ণ হওয়ার পর সূর্য ডোবার পর ঈদের চাঁদ উঠা থেকে 
শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর পাঠ করা । 

* আল্লাহ তা‘আলা বলেন: 

{GSE Ll Lm55 Gb BUDS Hal STG} 

[\Ae :5 20) 

‘যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়াত দান 

করার দরুন আল্লাহ তা‘আলার মহত্ব বর্ণনা করো (তাকবীর বলো) 

আর যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো।’ {সূরা আল- 

বাকারাহ্‌, আয়াত: ১৮৫} 

তাকবীরের পদ্ধতি হলো: অধিকহারে নিম্নের এ তাকবীর পড়া: 

tad) aly STAB AST dlp abl ILA Y ST hl ST ahh 


৫১০ 


[] আর সুন্নাত হচ্ছে, পুরুষগণ মসজিদে, বাজারে এবং ঘরে সকল 
জায়গায় উচ্চস্বরে তাকবীর দিবে, আল্লাহর মহত্বের ঘোষণা 
দেওয়া, তাঁর ইবাদত ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য 
আর মহিলারা তাদের স্বর নিচু করে তাকবীর দিবে। যেহেতু 
তার নিজেদেরকে ও নিজেদের কণ্ঠস্বরকে গোপন করার জন্য 
আদিষ্ট হয়েছে। 
কতইনা সুন্দর ঈদের দিনে মানুষের অবস্থা। তাদের সিয়াম 
সাধনার মাস শেষে তারা সর্বত্র তাকবীর ধ্বনী দ্বারা আল্লাহর 
বড়ত্ব ও মহত্ব প্রকাশ করে এবং তারা আল্লাহর তাকবীর, 
প্রশংসা ও একত্ববাদের ঘোষণা দিয়ে আকাশ-বাতাশ মুখরিত 
করে তোলে। তারা আল্লাহর রহমতের আশাবাদী এবং তাঁর 
আযাবের ভয়ে শংকিত !! 

০ অনুরূপভাবে আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা ঈদের দিন তাঁর 
বান্দাদের জন্য ঈদের সালাত প্রবর্তন করেছেন; যা মহান 
আল্লাহর যিকির বা স্মরণকে পূর্ণতা প্রদান করে। তাছাড়া 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর উম্মতের নারী- 
পুরুষ সবাইকে এ আদেশ দিয়েছেন। আর নির্দেশ শিরোধার্য। 
কারণ, 

* আল্লাহ তা‘আলা বলেন: 


৫১১ 


(Oriel los J Tila Bil or AES) 
[YY 2] 
‘হে ঈমানদারগণ! তেমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর । 
তোমাদের আমলসমূহকে নষ্ট করো না!’ {সূরা মুহাম্মাদ, আয়াত: 
৩৩} 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের সালাত 
আদায়ের জন্য ঈদগাহে যেতে বলেছেন। যদিও তাদের জন্য ঈদের 
সালাত ছাড়া অন্যান্য সালাত ঘরে পড়াই উত্তম ৷ যা প্রমাণ করে যে 
ঈদগাহে নারীদের উপস্থিতি একান্তভাবে কাম্য । 
* উম্মে আতিয়্যাহ্‌ রাদিয়াল্লাহু ‘আনহা বর্ণনা করেন; 
EB hl 3 GE Sf 5 she Bl Lo dl dy Shh 
GELS ELLEN ES BU 3 G55 BELG cs 
UE lle UB J IIL bl dd US aN G83) 
Gs LS 
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 
যাতে আমরা যুবতী, খতুবর্তী এবং পর্দানশীনা নারীদেরকে ঈদুল 
ফিতর ও ঈদুল আদ্বহাতে সালাতের উদ্দেশ্যে বের করি। তবে 
খতুবতী নারীগণ সালাতে অংশ গ্রহণ করবে না। ঈদগাহে এক 
পাশে থাকবে, কল্যাণ প্রত্যক্ষ করবে এবং দো'‘আয় শরীক হবে। 
৫১২ 


প্রত্যেকের জিলবাব বা বোরকা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম উত্তর দিলেন, সে তার বোনের বোরকা নিয়ে হলেও 

ঈদের সালাতে শরীক হবে।’৩৫০ 

০ সুন্নাত হচ্ছে, ঈদুল ফিতরের সালাতে যাওয়ার পূর্বে খেজুর 
খাওয়া । তিন, পাঁচ বা ততোধিক বেজোড় সংখ্যায় । কারণ, 

SEB EE CS ILE EAM LG 

AES 

খেজুর না খেয়ে বের হতেন না এবং তিনি বেজোড় সংখ্যায় হিসাব 

করে খেতেন।’* 

০ অনুরূপ আরও সুন্নাত হচ্ছে, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। 
কেননা, 


* আলী ইবন আবী তালেব রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, 
MEG all J Eo a dl Ssh 
‘সুন্নাত হলো, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।’৫২ 


৬০ বুখারী: ৩৫১; মুসলিম: ৮৯০ । 
৩৫ বুখারী: ৯৫৩ । 
*২ তিরমিযী: ১২৯৬ । 
৫১৩ 


০ আরও সুন্নাত হচ্ছে, পুরুষগণ সৌন্দর্য অবলম্বন করবেন এবং 
সবচেয়ে সুন্দর পোশাক পরে সজ্জিত হবে। যেমন, 
* সহীহ বুখারীতে ‘আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
Le 1 d25 G SB GIG SANG LE IHL bo EEE SS) 
IE 23 sl EG LE ELM TLS CIE 5 slo 3 
ESE Y HAG pid xe dh oe dS 
উমার রাদিয়াল্লাহু ‘আনহু একটি রেশমী পোশাক বাজার থেকে এনে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে 
আল্লাহর রাসূল! আপনি এটা ক্রয় করে ঈদের দিন এবং মেহমানের 
উপস্থিতিতে ব্যবহার করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রেশমী কাপড়ের দরুণ অসন্তুষ্ট হলেন এবং বললেন: রেশমী পোশাক 
ওই সকল ব্যক্তিদের জন্য যারা আখেরাতের কিছুই পাবে না।’৫৩ 
পুরুষের জন্য রেশমী পোশাক বা স্বর্ণলঙ্কার ব্যবহার বৈধ নয় বিধায 
রাসূল এ কথা বলেছেন। এর থেকে বুঝা যায় যে, অন্য সুন্দর 
পোষাক পরা সুন্নাত । 


০ বুখারী: ৯৪৮। 


৫১৪ 


[] পুরুষদের জন্য কোনো প্রকার রেশমী কাপড় এবং কোনো 
ধরনের স্বর্ণালঙ্কার পরিধান করা জায়েয নেই । কারণ এগুলো 
উম্মতে মুহাম্মাদীর পুরুষদের জন্য হারাম । 

[] তবে নারীগণ, ঈদগাহে সাজ-সজ্জাহীন, আতর ব্যবহার ছাড়া, 
পূর্ণ পর্দাসহ যাবে কারণ তাদেরকে বাইরে বের হওয়ার সময় 
উলঙ্গপনা, সৌন্দর্য প্রদর্শন এবং সুঘাণ ব্যবহার করতে নিষেধ 
করা হয়েছে এবং গোপনীয়তা ও পর্দার আদেশ করা হয়েছে। 

০ ঈদের সালাত বিনয়াবনত ও একাগ্রচিত্তে আল্লাহর ভয়-ভীতি 
সহকারে আদায় করবে। বেশি বেশি করে আল্লাহর যিকর 
করবে এবং দো‘আ পড়বে তাঁর রহমতের আশা ও আযাবের 
ভয় করবে। ঈদগাহে সবাই একত্রিত হওয়ার বিষয়টিকে 
অবস্থানস্থলে একত্রিত হওয়ার সাথে তুলনা করে তা থেকে 
শিক্ষা গ্রহণ করবে। আর এ ঈদগাহ মাঠে মানুষের মধ্যকার 
হবে সেটাও স্মরণ করবে। 

* আল্লাহ তা‘আলা বলেন: 

[NN O Nes 


৫১৫ 


‘হে নবী! আপনি লক্ষ্য করুন, আমরা কিভাবে তাদের একদলকে 
অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আখিরাত তো অবশ্যই মর্যাদায় মহত্তর 
ও শ্রেষ্ঠত্ব বৃহত্তর ৷” {সুরা আল-ইসরা, আয়াত: ২১} 


আর প্রত্যেকে যেন রমযানের মত আল্লাহর বড় নেয়ামত প্রাপ্তি এবং 
তিনি যে এতে বান্দাকে সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত, সাদকা 
ইত্যাদি ইবাদত করা সহজ করে দিয়েছেন সে জন্য আল্লাহর 
শুকরিয়া জ্ঞাপন করে। কারণ তা দুনিয়া ও তার মধ্যে যা আছে তা 
থেকেও উত্তম 
আল্লাহ তা'আলা বলেন: 
{OO IAL EE HE UD DG 255 HT SE BY 
[oA : S22] 
‘বলুন, ‘এটা আল্লাহর অনুগ্রহে ও তাঁর দয়ায়; কাজেই এতে তারা 
যেন আনন্দিত হয়’ তারা যা পুঞ্জীভূত করে তার চেয়ে এটা উত্তম।' 
{সুরা ইউনুস, আয়াত: ৫৮} 
কারণ, ঈমান ও সওয়াবের আশায় রমযানের সিয়াম ও কিয়াম গুনাহ 
মাফের ও পাপ থেকে মুক্তির অন্যতম উপায়। সুতরাং মুমিনগণ 
রমযান মাস পেলে খুশি হয়। আর দুর্বল ঈমানদার রমযান মাস পূর্ণ 
হলে খুশি হয়; কারণ সে সাওম থেকে মুক্তি পেয়েছে যা তার উপর 


৫১৬ 


ভারী ছিল এবং যা নিয়ে তার অন্তর সংকীর্ণ ছিল । আর এ দু’দলের 
মধ্যে পার্থক্য যে বিরাট তা স্পষ্ট । 
০ হে আমার ভাই সকল! রমযান মাস শেষ হয়ে গেল। কিন্তু 
মুমিনের আমল তো মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। 
* আল্লাহ তা‘আলা বলেন: 
[2G Sl Ib bs DS LEG ) 
‘আপনি আপনার প্রভুর ইবাদত করুন, আপনার মৃত্যু আসা পর্যন্ত।' 
{সূরা হিজর, আয়াত: ৯৯} 
* তিনি আরো বলেন: 
OAL SEIS Vs 58 se HTL AS 
[violas J 
‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর যথাযথ তাকওয়া অবলম্বন কর । 
আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।’ {সূরা আলে- 
ইমরান, আয়াত; ১০২} 
* আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
0... LE sl U3) SG 3h 
“মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়।’*8 


৩৫৪ তির মধ : ১৩৭৬ । 
৫১৭ 


এখানে একমাত্র মৃত্যুকেই মানুষের আমলের পরিসমাপ্তি ধরা হয়েছে। 
সুতরাং রমযান মাসের সাওম শেষ হলেও ঈমানদারের আমল সিয়াম 
পালনের দ্বারাই বন্ধ হয়ে যাবে না; কারণ সিয়াম তো তারপরও প্রতি 
বছর থাকবে। আর আল্লাহর জন্যই সকল প্রশংসা । যেমন, 
* সহীহ মুসলিমে আবূ আইয়ূব আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
CAD aS SE JIGS bs ke BB SUES FS 
‘যে ব্যক্তি রমযানে সিয়াম পালন করবে, অতঃপর শাওয়ালের আরো 
ছয়টি সিয়াম পালন করবে, সে সারা বছর সিয়াম রাখার সমতুল্য 
সাওয়াব প্রাপ্ত হ্বে।’১৫৫ 
এ ছাড়া প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করা: রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, 

138 AI pos NE SUES DILL 8 BE Ss Bo) 
প্রতি মাসে তিনটি এবং এক রমযানের পর অন্য রমযান সিয়াম 
পালন করা সারা বছর সিয়াম পালনের সমান।’১৫৬ 
* অনুরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, 

LEB ool SS po 0 ES ale Bl LS os SG 


$৫৫ মুসলিম; ১১৬৪। 
৬ মুসলিম; ১১৬২ । 


৫১৮ 


‘আমাকে আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি 

বিষয়ে অসিয়ত করেছেন।... এর মাঝে উল্লেখ করলেন: প্রতি মাসে 

তিন দিন সিয়াম পালন ৷“? 

তবে উত্তম হচ্ছে, এ তিন দিনের সাওম =]! ৮৬ অর্থাৎ চন্দ্র 

মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে হওয়া । কারণ, 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ যর রাদিয়াল্লাহু ‘আনহুকে 

বললেন: 

TLE E56 GLEE SIE LLG Ul ENG LLL Gs ELS BLOGS UG 
EXE S85 

‘হে আবূ যর! তুমি যখন প্রতি মাসে তিনদিন সিয়াম পালন করবে 

তখন তা ১৩, ১৪ ও ১৫ তারিখে পালন করবে।’৫৮ 

* অনুরূপভাবে সহীহ মুসলিমে এসেছে, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি উত্তর দিলেন, ‘তা এক বছরের 

আগের গুনাহ ও এক বছরের পরের গুনাহের কাফফারাস্বরূপ ৷” আর 

তা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে।' আর প্রতি সোমাবারের 


৬৭৭ বুখারী: ১১৭৮; মুসলিম: ৭২১। 
৬% আহমদ ৫/১৫০; তিরমিযী: ৭৬১। 
৫১৯ 


জন্মগ্ুহণ করেছি ও সোমবার নবুওয়াত প্রাপ্ত হয়েছি এবং সোমবার 
আমার ওপর কুরআন নাযেল হয়েছে।’*৯ 
বৰ্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা 
হলো, 

EEN A Lk Hoe IEG GULLS Lk 25 Hall ol hy 
দিলেন, আল্লাহর মাস মুহাররমের সিয়াম ৷’ *৬০ 
* বুখারী ও মুসলিমে ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি 
বলেন, 
SUSY 5 ihe SSE xl Bl Lo Mids Sh 
‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ছাড়া অন্য 
কোনো সময় পূর্ণ এক মাস সিয়াম পালন করতে দেখি নি। তেমনি 


৯ মুসলিম; ১১৬২ । 
%০ মুসলিম: ১১৬৩ 


৫২০ 


দেখে নি।’*১ 

* অন্য শব্দে এসেছে, ‘তিনি শা‘বানের অনল্পকিছু ছাড়া পুরোটারই 

সাওম পালন করতেন’ *১২ 

* ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে অপর বর্ণনায় আছে, 
lB SEU Pie EAH LG AEM LGTY 

‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবার ও 

বৃহস্পতিবার সিয়াম পালন করার ব্যাপারে যত্নবান ছিলেন *%* এ 

হাদীসটি আবু দাউদ ব্যতীত ছয় গ্রন্থকারের বাকী সবাই সংকলন 

করেছেন। আবু দাউদে তা উসামা ইবন যায়েদ থেকে বর্ণিত। 

আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

he 6s YE BA HES inn HENNE JEN bh 


৩৬১ বুখারী: ১৯৬৯; মুসলিম: ১১৫৬ । 
৬৬২ মুসলিম; ১১৫৬ । 
৩ আহমাদ: ৬/৮০, ৮৯, ১০৬; তিরমিযী: ৭৪৫; নাসাঈ: ৪/২০২, ২০৩; ইবন 
মাজাহ: ১৭৩৯ । 
৫২১ 


‘বনী আদমের আমল সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর 
দরবারে পেশ করা হয়। আমার আমল সিয়াম অবস্থায় পেশ হওয়া 
আমি পছন্দ করি।’*৬৪ 


রমযান মাস শেষ হওয়ার দ্বারা রাত জাগরণ কিন্তু শেষ হয়ে যায় না; 
বরং বছরে প্রত্যেক রাতে নফল সালাত ও তাহাজ্জুদ পড়ার মাধ্যমে 
প্রশংসা । কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা ও কাজ 
দ্বারা সারা বছর তাহাজ্জুদ সালাত আদায়ের বিষয়টি প্রমাণিত । 
* সহীহ বুখারীতে মুগীরাহ ইবন শুবা রাদিয়াল্লাহু ‘আনহু হতে 
বৰ্ণিত, তিনি বলেন, 
dB df IES AUIS ES Lad td dS xe hl Lo EASE 
Ui8E LE S551 56h 
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত অধিক নফল 
সালাত আদায় করতেন যে, তাঁর পা মুবারক ফুলে যেত। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, 
আমি কি শুকরগুজার বান্দা হব না?’ ১৫ 


৩৬৪ তিরমিযী: ৭৪৭ । 
৩৫ বুখারী: ৪৮৬৩ । 


৫২২ 


সং 

অনুরূপ আব্দুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

Ss LE 0 EE ০) ৮) Leb Sl As EAE gh 
eS 

হে @ ১১ বত || তে মর স (5 মের প্রস রর কর, খাদ্য খাওয়াও, আর 

যখন মানুষ ঘুমে থাকে তখন রাতে নফল সালাত আদায় কর 

তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে।’**৬১ 

* অনুরূপ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

‘ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের (তাহাজ্জুদ) 

সালাত।’৩৬১৭ 


আর রাতের সালাতে সব ধরনের নফল এবং বিতর অন্তর্ভুক্ত 
রাতের সালাত দু’ দু’ রাকাত করে আদায় করতে থাকবে। সময় 
শেষ হওয়ার ভয় হলে এক রাকাত মিলিয়ে বিতর পড়ে নেবে। 
অথবা চতুৰ্থ আসরে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেও পড়া যেতে 
পারে। 


৩৬৬ 
তরমিধী: ২৪৮৫; ইবন মাজাহ: ১৩৩৪ ৷ 
৭ মুসলিম: ১১৬৩ । 


৫২৩ 


* বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

BUNT BSS IE TGS 
‘আল্লাহ রাব্বুল আলামীন প্রতি রাতে এক তৃতীয়াংশ বাকী থাকতে 
(শেষ রাতে) প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, 
আমাকে কে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দেব? আমার কাছে 
চাওয়ার মত কে আছে যে আমি তাকে দান করবো? কে আছে 
আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে যে আমি তাকে ক্ষমা করে 
দেব।’*১৮ 


[7] তাছাড়া রয়েছে, দৈনিক ১২ রাকাত সুন্নাতে মুআক্কাদাহ। চার 
রাকাত জোহরের পূর্বে ও দু’রাকাত পরে দু’রাকাত মাগরিবের 
পর দু'রাকাত ইশার পর ও দু'রাকাত ফজরের সালাতের 
পূৰ্বে। 

* উম্মে হাবীবা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, 

Jas MIE EIS LS TLE BIH EB LEAL rE G2) 

PETE POE 


৩৬ বুখারী: ১১৪৫; মুসলিম: ৭৫৮ । 


৫২৪ 


‘যদি কোনো মুসলিম বান্দা ফরয ছাড়া বার রাকাত সুন্নাত সালাত 
প্রতিদিন আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ 
করেন।’*৯৯ 


[] আরও রয়েছে পাঁচ ওয়াক্ত ফরয সালাত আদায়ের পর কিছু 
যিকর ৷ এ যিকর করতে আল্লাহ তাঁর কিতাবে নির্দেশ দিয়েছেন, 
অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ 


ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। 
* আল্লাহ তা‘আলা বলেন: 
LG isi LG Ay CG ULE BLN 24068 5 3 


[)' 
অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন কর, তখন দণপ্তায়মান, উপবিষ্ট 
ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর।’ {সূরা আন-নিসা, আয়াত: 
১০৩} 

* অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরয 
সালাত থেকে সালাম ফিরাতেন, তখন তিনবার ইস্তেগফার করতেন। 
অতঃপর এ দোআ পড়তেন: 

eS J JENS ESS IAN DLs SLANE 


%:» মুসলিম: ৭২৮ । 


৫২৫ 


‘হে আল্লাহ! আপনিই শান্তি আর আপনার কাছ থেকেই আসে শান্তি; 
আপনি বড়ই বরকতময় হে সম্মান ও প্রতিপত্তির অধিকারী’ ৭ 
* রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 

3 DINU NY UNAS 065 S435 GS DUG GSS SIS il 
Sb US Sk 5 sh BES SET DUNT A GY 

Ul 5 Je EI 

যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ 
বার আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার ৩৩ বার মোট ৯৯ বার। 
সর্বশেষে ১০০ পূর্ণ করতে বলবে: 

5 108 LE LT DUM A Be SYS BN AYY 
তাহলে তার গুনাহ সমুদ্র ফেনা পরিমাণ হলেও আল্লাহ তা মাফ করে 
দেবেন।’** 

০. সুতরাং হে আমার ভাইগণ! আপনারা পূণ্যের কাজে বেশি করে 
আত্মনিয়োগ করুন। পাপ ও গুনাহ থেকে বেঁচে থাকুন যাতে 
আপনাদের পার্থিব জীবন সুখময় হয় আর মৃত্যুর পর চিরস্থায়ী 
শান্তির অধিকারী হতে পারেন। 


%০ মুসলিম: ৫৯১। 
১ মুসলিম: ৫৯৭ ৷ 


৫২৬ 


* আল্লাহ তা'আলা বলেন: 

Ud UE EG 0 SE 0s Je ১ 
[av JMO SLI UE LG Sb ES 

‘পুরুষ ও নারীদের মধ্য থেকে যে ঈমানসহ সৎকর্ম করে, আমরা 

তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কার্যের উত্তম 

পুরস্কার দেব।’ {সূরা আন-নাহল, আয়াত: ৯৭} 

হে আল্লাহ! আপনি আমাদের ঈমানের ওপর মজবুত রাখুন এবং 

আমলে সালেহ করার তাওফীক দিন ৷ হায়াতে তায়্যিবাহ দান করুন। 

আমাদেরকে পুণ্যবান ব্যক্তিদের সঙ্গী বানান। 

আর সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, যিনি সৃষ্টিকুলের রব। 

আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ, তাঁর 

পরিবার-পরিজন ও সাহাবীগণের ওপর । 


৫২৭ 


সূচীপত্র 
বিষয় 
ভূমিকা 
প্রথম আসর: রমযান মাসের ফধীলত 
দ্বিতীয় আসর: সিয়ামের ফযীলতের বর্ণনা 
তৃতীয় আসর: সিয়ামের বিধান 
চতুৰ্থ আসর: রমযানে কিয়ামুল লাইলের বিধান 
পঞ্চম আসর: কুরআন তিলাওয়াতের ফযীলত 
ষষ্ঠ আসর:সিয়ামের বিধানের দিক থেকে মানুষের 
প্রকারভেদ 
সপ্তম আসর: সিয়ামের বিধানের দিক থেকে মানুষের 
প্রকারভেদের অবশিষ্ট আলোচনা 
অষ্টম আসর: সিয়াম পালন এবং এর কাযার বিধানের 
দিক থেকে মানুষের প্রকারভেদের অবশিষ্ট আলোচনা 
নবম আসর: সিয়াম পালনের হিকমত বা তাৎপর্যসমূহ 
দশম আসর: সিয়াম পালনের ফরয আদবসমূহ 
একাদশ আসর: সিয়ামের মুস্তাহাব আদবসমূহ 
দ্বাদশ আসর: কুরআন তিলাওয়াতের দ্বিতীয় প্রকার 
ত্রয়োদশ আসর: কুরআন তিলাওয়াতের আদব 

৫২৮ 


পঞ্চদশ আসর: সিয়াম ভঙ্গের শর্তাবলি এবং যে কাজে 
সিয়াম ভাঙে না আর সাওম পালনকারীর জন্য যা করা 
জায়েয 

ষোড়শ আসর: যাকাত 

সপ্তদশ আসর: যারা যাকাতের হকদার 
অষ্টাদশ আসর: বদর যুদ্ধ 
উনবিংশ আসর: মক্কা বিজয় 

{আল্লাহ এ নগরকে সম্মানিত করুন} 

বিংশ আসর: আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রকৃত কারণসমূহ 
একবিংশ আসর: রমযানের শেষ দশ দিনের ফযিলত 
দ্বাবিংশ আসর: রমযানের শেষ দশকের ইবাদত ও 
লাইলাতুল ক্বদর 

ত্ৰয়োবিংশ আসর: জান্নাতের বর্ণনা 

{আল্লাহ আমাদেরকে তার অধিবাসী করুন} 

চতুৰ্বিংশ আসর:জান্নাতীদের বৈশিষ্ট্যাবলি 

{আল্লাহ তাঁর বিশেষ দয়া ও অনুগ্রহে আমাদেরকে 
তাদের অন্তর্ভুক্ত করুন} 

পঞ্চবিংশ আসর:জাহান্নামের বর্ণনা 

{আল্লাহ আমাদেরকে তা থেকে আশ্রয় দিন} 

ষষ্ঠবিংশ আসর: জাহান্নামে প্রবেশের কারণ 


৫২৯ 


সপ্তবিংশ আসর: জাহান্নামে প্রবেশের আরো কিছু কারণ 
অষ্টাবিংশ আসর: যাকাতুল ফিতর 

উনত্ৰিংশ আসর: তওবা সম্পর্কে 

ত্ৰিংশ আসর: রমযান মাসের সমাপ্তি 


৫৩০ 


